তাবি‘ঈদের জীবনকথা [২য় খণ্ড] 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) 


ড. মুহাম্মদ আবদুল মাবুদ 


বাংলাদেশ ইসলামিক সেন্টার 
ঢাকা 


https://archive.org/details/@salim molla 


www.amarboi.org 


প্রকাশক 

ড. মোহাম্মদ শফিউল আলম ভুঁইয়া 

ভারপ্রাপ্ত পরিচালক 

বাংলাদেশ ইসলামিক সেন্টার 

২৩০ নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫ 

ফোন : ৮৬২৭০৮৬, LR ০২-৯৬৬০৬৪৭ 

সেলস এন্ড 

কাটাবন মসজিদ ক্যাম্পাস ঢাকা-১০০০ 

ফোন : ৮৬২৭০৮৭, ০১৭৩২৯৫৩৬৭০ 

Web : www.bicdhaka.com ই-মেইল : info@bicdhaka.com 


9 


গ্রস্থকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত 
ISBN : 984-842-014-2 set 


প্রথম প্রকাশ : জুন ২০০৬ 


দ্বিতীয় প্রকাশ : জুমাদাল আখিরাহ ১৪৩৫ 
বৈশাখ ১৪২১ 
এপ্রিল ২০১৪ 

মুদ্ণে 

আল ফালাহ প্রিন্টিং প্রেস 

মগবাজার, ঢাকা-১২১৭ 


বিনিময় মূল্য : দুইশৃত পঞ্চাশ টাকা 


Tabieeder Jiban Katha (Vol. ID) : Umar Ibn Abdil Aziz 

Wntten by Dr Muhammad Abdul Mabud and Published by Dr. Mohammad 
Shafiul Alam Bhuiyan Acting Director Bangladesh Islamic Centre 230 New 
Elephant Road Dhaka- 1205 Sales and Circulation Katabon Masjid Campus Dhaka- 
1000 1st Edition June 2006 2° Edition April 2014 Price Taka 250.00 only. 


www.amarboi.org 


ভূমিকা ৷ ৯ 

বংশ পরিচয় ॥ ১৫ 

বানূ উমাইয়্যা খিলাফত 0 ১৬ 
‘উমার-এর দাদা মারওয়ান ৷ ১৮ 

যেভাবে মারওয়ান খিলাফত লাভ করলেন ৷ ২১ 

‘আবদুল ‘আধযীযের পরিচয় 1 ২৪ 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের জন্ম ও পরিচয় ৷ ২৮ 
মারের শিক্ষা 1 ২৯ 

বিয়ে ৷ ৩৪ 

ক্ষমতার মসনদে 0 ৩৫ 

আমীরুল হজ্জের দায়িত্‌ পালন ॥ ৩৭ 
মসজিদে নববীর নির্মাণ ॥ ৩৭ 

ফোয়ারা ॥ ৩৯ 

ওয়ালীর পদ থেকে অপসারণ ॥ ৪১ 

মধ্যবর্তী সময় ॥ ৪৩ 

খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিকের মৃত্যু ও 
‘উমারের খলীফা হিসেবে মনোনয়ন লাভ 1 88 

খুলাফায়ে রাশেদীনের আদর্শের অনুসারী হয়ে গেলেন ॥ ৫৩ 
খিলাফতে রাশেদার পুনরুজ্জীবন 0 ৫৫ 
জোর-জবরদস্তীমূলক দখলকৃত অর্থ-সম্পদ ফেরত দান 0 ৫৫ 
সম্পদ ফেরত দানের প্রতিক্রিয়া ॥ ৬৪ 

উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) সংস্কারমূলক কর্মকাণ্ড ॥ ৭০ 
খিলাফতকে শুরা পদ্ধতিতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ ॥ ৭২ 
বায়তুল মালের আয়ের সংশোধন 1৭৪ 
যাকাত ও সাদাকা ! ৮১ 

মূল্য নিয়ন্ত্রণ 1 ৮৩ 

বায়তুল মালের ব্যয় সংস্কার ॥ ৮৪ 


www.amarboi.org 


বায়তুল মাল রক্ষণাবেক্ষণে কঠোর ব্যবস্থা ॥ ৮৬ 
যিম্মীদের অধিকার প্রতিষ্ঠা ॥ ৮৭ 
জনগণের আয় ও সচ্ছলতা বৃদ্ধি 1 ৮৯ 

ইসলামী শরী‘আতের পুনরুজ্জীবন 1 ৯৫ 

জাহিলী যুগের রীতিতে মৈত্রী চুক্তি বন্ধকরণ ॥ ৯৮ 
‘আকীদা বিষয়ে অহেতুক বিতর্কের অবসান ঘটান ॥ ১০৩ 
সময়মত নামায আদায়ের প্রতি শুরুত্ব আরোপ 1 ১০৪ 

হদ বা শরী‘আত নির্ধারিত শাস্তি প্রয়োগ ৷ ১০৭ 
ইসলামের প্রচার ॥ ১০৯ 

ভারতবর্ষের রাজার চিঠি 1 ১১১ 
খেল-তামাশা ও মাতমের উপর নিষেধাজ্ঞা ॥ ১১১ 
জনকল্যাণমূলক কাজ 8 ১১২ 

জেলখানার সংস্কার ॥ ১১৩ 

আদল ও ইনসাফ প্রতিষ্ঠা ! ১১৮ 

বানু হাশিমের প্রতি বিদ্বেষ দূরীকরণ ও তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা 1 ১১৯ 
অত্যাচারী কর্মকর্তা ও কর্মচারীদেরকে বরখাস্তকরণ ॥ ১২২ 
আঞ্চলিক কর্মকর্তাদের দমন নীতি বন্ধকরণ ॥ ১২৩ 


একই ধরনের মাপ চালু ও সরকারী কর্মকর্তাদের ব্যবসা-বাণিজ্য 
পরিচালনা নিষিদ্ধকরণ ॥ ১২৫ 


বেগার শ্রম নিষিদ্ধকরণ 0১২৫ 

সরকারী চারণক্ষেত্র সকলের জন্য উনুক্তকরণ ॥ ১২৬ 
‘উমারের সন্তুষ্টি 1 ১২৭ 

বিচার ব্যবস্থা ॥ ১২৮ 

রাষ্ট্র পরিচালনায় তীর কর্মধারা ॥ ১৩২ 

একান্ত ঘনিষ্ঠজন ॥ ১৩৫ 

উপদেষ্টা পরিষদ ॥ ১৩৬ 

আঞ্চলিক কর্মকর্তাদের অপসারণ ॥ ১৪০ 
আঞ্চলিক ওয়ালী বা প্রশাসনিক কর্মকর্তাগণ 0 ১৪৪ 
কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৷ ১৪৮ 
বুদ্ধিমান কর্মকর্তা নিয়োগ ॥ ১৫০ 

কাতিব বা সচিবগণ ॥ ১৫১ 


www.amarboi.org 


যুদ্ধ-অভিযান 8 ১৫১ 

খারেজীদের বিশৃঙ্খলা দমন ॥ ১৫২ 

নৌ-অভিযান ॥ ১৫৩ 

জ্ঞানের জগতে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) ৷ ১৫৪ 
সুযোগ্য শিক্ষকবৃন্দ ৷ ১৫৫ 

তার জ্ঞানের গভীরতা ॥ ১৬৩ 

তার জ্ঞান-গরিমা সম্পর্কে তার সমকালীন ও পরবর্তাকালের 
মনীষীদের কিছু মন্তব্য ॥ ১৬৪ 

তাঁর ছাত্র এবং যারা তীর সূত্রে হাদীছ বর্ণনা করেছেন ॥ ১৬৬ 
তার জ্ঞানের প্রচার-প্রসার ঘটেনি কেন ॥ ১৬৭ 

জ্ঞানের প্রচার-প্রসার ও লিপিবদ্ধকরণে তার অবদান 0 ১৬৯ 
জ্ঞানের প্রচার-প্রসারে তার কর্মপদ্ধতি ॥ ১৭২ 

হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধকরণ এবং এ ব্যাপারে তার ভূমিকা ॥.১৭৫ 
লিপিবদ্ধকরণে তার রীতি-পদ্ধতি ॥ ১৮০ 

এই লিপিবদ্ধকরণের ফলাফল 1 ১৮২ 

তার বর্ণিত হাদীছের কিছু নমুনা ॥ ১৮৩ 

তাঁর ফিক্হ ও ফাতওয়া বিষয়ক জ্ঞানের কিছু দৃষ্টান্ত ৷ ১৮৫ 
তার বিচার ও রায় 0 ১৮৯ 

গ্রীক গ্রন্থের প্রকাশনা ৷ ১৯১ 

ভবন নির্মাণ ₹ ১৯১ 

মসজিদে নববীর সংস্কার 0 ১৯২ 
সরকারী ভবন নির্মাণ ॥ ১৯২ 

নতুন শহরের পত্তন ॥ ১৯২ 

অন্তিম রোগশয্যায় 1 ১৯২ 

কবরের জন্য ভূমি ক্রয় 1 ১৯৯ 

পরবর্তী খলীফা ॥ ২০০ 

সন্তান ২০০ 

জুদ্র, শালীন ও রুচিশীল মানুষ ছিলেন ॥ ২০১ 

বিনয়, সাম্য ও নিরহঙ্কার মনের মানুষ ॥ ২০২ 
শিষ্টাচারিতা, বুদ্ধিমত্তা ও উদারতা ! ২০৫ 

ধৈৰ্য ও সহনশীলতা ॥ ২০৭ 


www.amarboi.org 


সততা ও আমানতদারী ॥ ২০৮ 

সাহসী ও স্বাধীনচেতা ॥ ২১১ 

গাম্ভীৰ্য ॥ ২১৩ 

দয়া-মযমতা 0 ২১৩ 

তার নিকট মানুষের মর্ধাদা 1 ২১৪ 
উপদেশ গ্রহণ ॥ ২১৭ 

দুনিয়ার প্রতি নির্মোহ ভাব ও আধ্যাত্মিকতা ॥ ২১৮ 
খাদ্য-খাবার 1 ২২৩ 

আবাসস্থল ॥ ২২৫ 

পরিবার-পরিজন ॥ ২২৫ 

বায়তুল মাল থেকে ভাতা গ্রহণ ॥ ২২৭ 
দায়িত্বানুভূতি ॥ ২২৭ 

মৃত্যু, কিয়ামত ও জাহান্নামের ভয় ॥ ২২৮ 
কুরআনের আয়াতের প্রভাব ॥ ২৩০ 
তাওয়াক্কুল বা আল্লাহ নির্ভরতা ॥ ২৩০ 
তাকওয়া-পরহিযগারী ॥ ২৩১ 

নিজ খান্দানের সপক্ষে ৷ ২৩১ 
আপনজনদের প্রতি ভালোবাসা ॥ ২৩২ 

শত্রুর সাথে কোমল ও বন্ধুত্বপূর্ণ আচরণ ॥ ২৩২ 
দুঃস্থ ও অভাবীদের সাহায্য 1 ২৩৩ 

রোগগ্রস্ত মানুষের পাশে বসা ও সাসত্তবনা দেওয়া ! ২৩৫ 
সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব ॥ ২৩৫ 

জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ শুনতেন 1 ২৩৬ 

জ্ঞানী ও বুদ্ধিমানদের মর্যাদা দিতেন 1 ২৩৯ 

মারের মৃত্যুর পর মনীষীদের মন্তব্য ও শোক 1 ২৪১ 
তার মৃত্যুতে মরছিয়া ও ক্রন্দন ! ২৪৩ 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) সন্তানরা কেমন ছিলেন! ২৪৪ 
‘আবদুল মালিক- ‘আবদুল ‘আধযীয- ‘আবদুল্লাহ 1 ২৪৪ 
কাব্য প্রতিভা 0 ২৫২ 

কবিদের সাথে ‘উমারের সম্পর্ক 0 ২৫২ 

কবি কুছায়্যির ॥ ২৫৭ 


www.amarboi.org 


কবি নুসাইব 0 ২৫৮ 

‘উমার ও কবি দুকাইন ইবন সা'ঈদ আদ-দারিমী ॥ ২৫৮ 

ব্জ্তা-ভাষণ ॥ ২৬২ 

চিঠিপত্রের জবাবে ‘উমারের সংক্ষিপ্ত মন্তব্য 1 ২৭০ 

‘উমারের কিছু জ্ঞানগর্ভ কথা 0 ২৭১ 

‘উমারের ভাষা দক্ষতা ॥ ২৭৩ 

আমীরুল মু'মিনীন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ)-কে লেখা 

হাসান আল-বসরীর (রহ) কয়েকটি পত্র 8 ২৭৪ 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের খিলাফত কালের একটি পর্যালোচনা ! ২৭৮ 

তার খিলাফত ও ন্যায়পরায়ণতা সম্পর্কে মনীষীদের মূল্যায়ন ॥ ২৮১ 

‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের মৃত্যু পরবর্তী অবস্থা ॥ ২৮৪ 

বানূ উমাইয়্যা শাসনের অবসান 1 ২৮৬ 

উমাইয়্যাদের অবদান 0 ২৮৮ 

আরবীয় স্বভাব ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখা; দেশ জয়; রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা; ভূমি জরিফ,; 
সেচের জন্য কৃূপ-খাল খনন; পানীয় জলের জন্য খাল খনন; রাস্তা-ঘাট সমতলকরণ; 
হাসপাতাল প্রতিষ্ঠা; দুঃস্থ, অভাবী ও পঙ্ছুদের জন্য ভাতা প্রবর্তন; ভবন নির্মাণ ॥ ২৮৮ 
আওলিয়াত বা উমাইয়্যাদের সম্পূর্ণ নতুন কার্যক্রম ! ২৯৩ 

ডাক ব্যবস্থার প্রচলন 1 ২৯৩ 

দিওয়ানুল খাতাম ! ২৯৩ 

নিয়মতাস্ত্রিকভাবে বিভিন্ন দফতর প্রতিষ্ঠা ॥ ২৯৪ 

সরকারী দফতরে আরবী ভাষার প্রচলন 1 ২৯৪ 

টাকশাল প্রতিষ্ঠা ৷ ২৯৫ 

বস্তরশিল্পের উন্নতি ॥ ২৯৫ 

জ্ঞান-বিজ্ঞানের উন্নতি ও প্রসারে অবদান ? ২৯৫ 

ভাষান্তর ? ২৯৫ 

শাসন ও রাজনীতি ॥ ২৯৮ 

অভিযোগ খণ্ডন ৷ ৩০০ 

গ্ৰন্থপঞ্জী ৷ ৩০১ 


www.amarboi.org 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) পর্যন্ত 
খিলাফতের পরম্পরা 


আবু বাক্র (রা) 
(হি. ১১-১৩ / খ্ৰী. ৬৩২-৬৩৪) 
+ 


‘উমার ইবন আল-খাত্তাব (রা) 
(হি. ১৩-২৩ / খ্ৰী. ৬৩৪-৬৪৪) 
+ 


‘উছমান ইবন ‘আফ্ফান (রা) 
(হি. ২৩-৩৫ / খী. ৬৪৪-৬৫৬) 
+ 


‘আলী ইবন আবী তালিব (রা) 


(হি. ৩৫-৪০ / খ্ৰী, ৬৫৬-৬৬১) 


+ 
১ মু‘আবিয়া ইবন আবী সুফইয়ান (রা) 


(হি. ৪০-৬০ / খ্ৰী, ৬৬১-৬৮০) 


+ 
. ইয়াযীদ ইবন মু‘আবিয়া (রা) 


(হি. ৬০-৬৩ / খ্ৰী, ৬৮০-৬৮৪) 
+ 


. দ্বিতীয় মু‘আবিয়া 
(হি, ৬৩ / খ্ৰী. 8) 


. মারওয়ান ইবন আল-হাকাম 
(হি. ৬৪-৬৫ / খী. ৬৮৪-৬৮৫) 


+ 
‘আবদুল মালিক ইবন মারওয়ান 


(হি. ৬৫-৮৬ / খ্ৰী, ৬৮৫-৭০৫) 


+ 
. আল-ওয়ালীদ ইবন ‘আবদিল মালিক 
(হি. ৮৬-৯৬ / খ্ৰী. ৭০৫-৭১৫) 
+ 


* সুলায়মান ইবন ‘আবদিল মালিক 


(হি. ৯৬-৯৯ / খ্ৰী. ৭১৫-৭১৭) 


+ 
. উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) 
(হি. ৯৯-১০১ / খবী. ৭১৭-৭২০) 


www.amarboi.org 


rl >t al ~~ 


ভূমিকা 


এ পৃথিবীতে যে সকল মানুষ কোন বিপ্লব ঘটিয়েছেন তাদের উজ্জ্বলতম কর্মকাণ্ড শুধু 
এটাই বিবেচনা করা হয় যে, তারা পৃথিবীকে আরো কতটা এগিয়ে দিয়েছেন। এ কারণে 
যখন আমরা মুসলিম শাসকদের ইতিহাস পাঠ করি তখন তাদের মহৎ কার্যাবলীর মধ্যে 
আমাদের দৃষ্টি কেবল সেদিকেই নিবদ্ধ থাকে যে, তাঁর পূর্বে পৃথিবীর অবস্থান কোন 
কেন্দ্রবিন্দুতে ছিল এবং তিনি তা কোন কেন্দ্র পর্যন্ত পৌছে দিয়েছেন। 

তবে এক্ষেত্রে মুসলমানদের দৃষ্টিভঙ্গি পৃথিবীর অন্যসব জাতি-গোষ্ঠী থেকে ভিন্ন । তাদের 
দৃষ্টিতে ইসলামের আলোকময় যুগ কেবল সেটাই যা হযরত রাসূলে কারীমের (সা) 
আবির্ভাব থেকে শুরু হয়েছে এবং খিলাফতে রাশেদায় পৌছে শেষ হয়েছে। এ কারণে 
তারা মনে করে মুসলিম খলীফাদের গৌরবময় কর্মকাণ্ড এ নয় যে তীরা পৃথিবীকে এ 
জ্যোতির্ময় বিন্দু থেকে কিছুটা সামনের দিকে নিয়ে যাবে। বরং তাদের প্রকৃত মর্যাদা 
এতেই যে, তারা যুগকে এতটুকু পরিমাণ পিছনে নিয়ে যাবেন যাতে তা সাহাবায়ে 
কিরামের যুগের সাথে যুক্ত হয়। 

খিলাফতে রাশেদার পর বানূ উমাইয়্যার শাসনকাল শুরু হয়। এদের মধ্যে অনেক 
খ্যাতিমান শাসক ছিলেন। ‘আবদুল মালিক একুশ বছর শাসন করেন এবং উমাইয়্যা 
খান্দানের শাসনকে মজবুত ভিত্তির উপর দাড় করান । আল-ওয়ালীদ এত বেশী দেশ জয় 
করেন এবং এত বেশী দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করেন যে, গোটা ইসলামী দুনিয়া যেন 
বঙ্গশালায় পরিণত হয়। কিন্তু তাদের মধ্যে কেবল ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) 
এমন এক ব্যক্তি যিনি যুগের লাগাম টেনে ধরে সাহাবায়ে কিরামের (রা) যুগের সাথে 
মিলিয়ে দেন। এ কারণে ইসলামী পণ্ডিত-মনীষীগণ তাকে ইসলামের একজন মুজাদ্দিদ 
(সংস্কারক) গণ্য করেছেন এবং তার জীবনী, মাহাত্ম্য ও মর্যাদা বর্ণনা করে গ্রন্থ 
রচনা করেছেন। 

একবার আব্বাসীয় খলীফা মামূন আর-রাশীদের সামনে আমীরুল মু'মিনীন ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীযের প্রসঙ্গ ওঠে তিনি অত্যন্ত আনন্দের সাথে বলে ওঠেন, এই একটি 
মাত্র ব্যক্তির কারণে বানু উমাইয়্যার আমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে খলীফা 
মামূন একটি অতি সত্য কথা অকপটে স্বীকার করেছেন। ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের কারণে বানূ উমাইয়্যা তাদের প্রতিপক্ষ আব্বাসীয়দেরকে ডিঙ্গিয়ে যেতে সক্ষম 
হয়েছে। প্রকৃতপক্ষে এ সম্মান ও শ্রেষ্ঠত্ব কেবল বানু উমাইয়্যারা লাভ করেনি, বরং সম 
মুসলিম উম্মাহ এর অংশীদার হয়েছে। আর এ কারণে এঁতিহাসিকগণ যখনই খুলাফায়ে 


২- তাবি‘ঈদের জীবনকথা ৯ 


www.amarboi.org 


রাশেদীনের আলোচনা করেন তখন অবশ্যই ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের নামটি 
উচ্চারণ করেন। তারা তীর শাসনকালকে খুলাফায়ে রাশেদীনের সোনালী যুগের সমতুল্য 
বলে সিদ্ধান্ত দান করেন এবং তার ব্যক্তিসত্তাকে খুলাফায়ে রাশেদীনের ব্যক্তিসত্তার 
অনুরূপ বলে স্বীকার করেন। 

রাসূলুল্লাহর (সা) সাহাবী হযরত আনাস ইবন মালিক (রা) ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের (রহ) পিছনে সালাত আদায় করলেন । তারপর তার মুখ থেকে অবলীলাক্রমে 
উচ্চারিত হলো : 


dy) Bylo Siglo andl ply ale dl slo ddl dye) 3 al Sl Salo bs 


Et lin co ply ale ddl 
‘আমি রাসূলুল্লাহর (সা) পরে এই নওজোয়ান ছাড়া অন্য কোন ব্যক্তির পিছনে 
রাসূলুল্লাহর (সা) সালাতের সাথে অধিকতর সাদৃশ্যপূর্ণ সালাত আর আদায় করিনি ৷' 
উল্লেখ্য যে, হযরত আনাস ইবন মালিক (রা) যখন তার এই অভিব্যক্তি প্রকাশ করেন 
তখন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) খিলাফতের মসনদে আসীন হননি । তিনি 
তখন খলীফা আল-ওয়ালীদের নিয়োগকৃত মদীনার গভর্ণর এবং তীর বয়স তখন বিশ- 
একুশ বছরের বেশী ছিল না। 
যারা হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সময়কাল পেয়েছেন, তার রাত-দিনের 
কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছেন, যারা তীর জনসেবা ও ‘আদল-ইনসাফ দেখেছেন, তাদের 
প্রত্যেকে সাক্ষ্য দিয়েছেন যে, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের মত সত্যনিষ্ঠ, দায়িত্বশীল 
ও যোগ্য এই পৃথিবীতে দ্বিতীয় কোন বাদশাহ ছিলেন না । তিনি রাজতন্ত্রকে খিলাফত 
পদ্ধতিতে পরিবর্তন করে দেন এবং চার খলীফা আবূ বকর, ‘উমার, ‘উছমান ও ‘আলীর 
(রা) পাশেই নিজের স্থান করে নেন। 
যদিও তার তাকওয়া-পরহেযগারী ও সত্যনিষ্ঠার কারণে তার খান্দান তার সাথে শত্রুতা 
করে, যদিও তার খাস খাদেমের বর্ণনা মতে তিনি খিলাফতের পদ গ্রহণ করে নিজেকে 
বড় ধরনের বিপদে জড়িয়ে ফেলেছিলেন, যদিও তিনি নিজের পরিবার-পরিজনের ভোগ- 
বিলাসের সকল পথ বসহ্ধ করে দিয়েছিলেন, তবে তিনি এই সত্যটি প্রতিষ্ঠা করে গেছেন 
যে, কোন শাসক যদি ইচ্ছা করেন তাহলে নিজের আরাম-আয়েশ ও সুখ-সুবিধার উপর 
জনগণের প্রয়োজন ও সুখ-সুবিধাকে প্রাধান্য দিতে পারেন। 
‘ভমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) একজন ব্যক্তিতাস্ত্রিক শাসক ছিলেন, তার নির্বাচন 
সঠিক ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি । তার পূর্বের একজন ব্যক্তিতান্তরিক শাসক 
তাকে মনোনয়ন দেন। তবে তীর এই মনোনয়ন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের 
সমঅর্থবোধক হয়ে যায় । 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) নিজের কর্মের দ্বারা নিজেকে খুলাফায়ে রাশেদীনের 


১০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


নিকটবর্তী করে নেন। তিনি জনগণকে তেমনই সুখ-শান্তি দান করেন যেমন করেছিলেন 
খুলাফায়ে রাশেদীন। তিনি জনগণের প্রয়োজনের দিকে তেমনই দৃষ্টি দেন, যেমন 
দিয়েছিলেন খুলাফায়ে রাশেদীন । 

ইতিহাস কাউকে ক্ষমা করে না। ভালো ও মন্দ উভয় শ্রেণীর রাজা-বাদশার কর্মকাণ্ডের 
চুলচেরা বিশ্লেষণ ও তীক্ষু পর্যালোচনা করে ইতিহাস । এই সূক্্ম সমালোচক ইতিহাস 
‘উমার ইবন ‘আবদিল ‘আধীযের যে জীবন চিত্র উপস্থাপন করেছে তাতে তাকে খুলাফায়ে 
রাশেদীনের সারিতে এনে দাড় করিয়েছে । অধিকাংশ ইতিহাসবেত্তা তার খিলাফতকালকে 
খিলাফতে রাশেদার মধ্যে গণ্য করেছেন। 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের খিলাফতকাল ছিল খুবই সংক্ষিপ্ত । দু'বছর পাচ মাস 
একটি জাতির ইতিহাসে অতি নগণ্য সময়। কিন্তু এই সময়ে এই মহান ব্যক্তি সকল 
প্রকার বাড়াবাড়ি, জুলুম-অত্যাচার এবং সব ধরনের অন্যায়-অবিচার একেবারে দূর 
করেন। আর এমন নিয়ম-পদ্ধতি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে অতি দুর্বল 
লোকটিও তার অধিকার নির্বিঘ্নে লাভ করতে পারতো । তিনি উমাইয়্যা খলীফা ‘আবদুল 
মালিকের ভাতিজা ও মারওয়ান ইবন আল-হাকামের পৌত্র হওয়া সত্বেও জনসাধারণকে 
সীমাহীন সুযোগ-সুবিধা দান করেন । তিনি যখন খলীফা ছিলেন না তখন ভালো খেতেন, 
ভালো পরতেন, আলীশান ভবনে বসবাস করতেন, উৎকৃষ্ট জাতের বাহন ব্যবহার 
করতেন। কিন্তু যখন খলীফা হলেন তখন সব ধরনের বিলাস্দ্রব্য পরিহার করলেন। 
জীবন-জীবিকা অতি সাধারণ মানুষের স্তরে নামিয়ে আনলেন তিনি তাই আহার করতেন 
যা একজন নীচু স্তরের মানুষ জোটাতে পারতো । তেমন পোশাকই পরতেন যা একজন 
অতি সাধারণ মানুষ পরতো । 

ব্যক্তিগতভাবে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) সে সময়ের একজন উঁচু স্তরের 
আমীর ছিলেন। তীর পিতা ‘আবদুল ‘আযীয ছিলেন মহাপ্রতাপশালী উমাইয়্যা খলীফা 
‘আবদুল মালিকের ভাই । একাধারে তিনি বিশ বছর মিসরের সর্বময় ক্ষমতার অধিকারী 
ওয়ালী ছিলেন। নিজের ছেলের জন্য অনেক কিছুই তিনি রেখে যান। কিন্তু সেই ছেলে 
খলীফা হওয়ার সাথে সাথে সবকিছু বায়তুল মালে জমা দেন এমনকি স্ত্রীর সকল 
অলঙ্কারও সেই জমাকৃত সম্পদ থেকে বাদ পড়েনি। 

আজকের এই গণতাস্ত্রিক যুগে ধারণাও করা যাবে না যে, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয, 
যিনি একজন ব্যক্তিতান্ত্রিক শাসক ছিলেন, জনগণের সুখ ও আরাম-আয়েশের জন্য 
নিজেকে কি ধরনের দুশ্চিন্তা ও সমস্যার মধ্যে নিক্ষেপ করেন । আজকের গণতামস্ত্রিক 
রাষ্ট্রনায়কের নিকট ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের এই কর্মপন্থা গণতান্ত্রিক রাষ্ট্র 
পরিচালন ব্যবস্থার মৌলিক শর্তাবলীর অন্তর্গত বলে বিবেচিত নয়। কিন্তু ইসলাম যে রষ্টর 
ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছে, তার মৌলিক শর্তসমূহের মধ্যেই আছে যে, জনগণ অভুক্ত 
ও দরিদ্র থাকলে তাদের শাসকও অভুক্ত থাকবে। জনগণ কাপড়ের অভাবে উলঙ্গ থাকলে 


তাবি'ঈদের জীবনকথা ১১ 


www.amarboi.org 


শাসকও উলঙ্গ থাকবে। আমরা দেখতে পাই যে, খলীফা হিসাবে ‘উমার ইবন ‘আবদিল 
‘আধযীযের মানসিক প্রস্তুতি এমনটিই ছিল। 

তিনি যে ভোগ-বিলাস বিমুখ জীবন অবলম্বন করেন, খলীফা হওয়ার পর যে সহজ-সরল 
জীবন প্রণালী বেছে নেন তা ছিল সেই সময়ের জনগণের প্রত্যাশা । ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয (রহ) সেই প্রত্যাশা পূরণ করেন। ইতিহাস সাক্ষী, যে সততার সাথে 
‘উমার জনগণের প্রত্যাশা পূরণ করেন তার কোন দৃষ্টান্ত আর কোন রাষ্ট্রনায়ক উপস্থাপন 
করতে পারেনি। 

কোন সন্দেহ নেই যে, যুগের অবস্থার পরিবর্তন হয়েছে। আজকের জনগণ তারা নয় যারা 
উমার ইবন ‘আবদিল ‘আযীযের সময় ছিল। সে যুগে মোটর গাড়ী ছিল না, হাওয়াই 
জাহাজ ও রেল গাড়ীও ছিল না, জীবনের জন্য সেই প্রয়োজন ছিল না যা আজকের দিনে 
আছে। তা সত্ত্বেও এ সত্য প্রত্যক্ষ করা যায় যে, বর্তমান পৃথিবীর সাধারণ মানুষ, 
বিশেষতঃ এশিয়া মহাদেশে জীবন ধারণের মান আগের মতই আছে।.তাদের না 
আছে মোটর গাড়ী, আর না আছে হাওয়াই জাহাজে চড়ার সামর্থ্য । তাদের পোশাক- 
পরিচ্ছদ ও খাদ্য-খাবারও অতি সাধারণ মানের । কোন কোন দেশ তো এমনও আছে 
যেখানে মানুষ অভুক্ত ও ন্যাংটা থাকে । দু’বেলা দু'মুঠো ভাত বা দুটো শুকনো রুটিও 
জোটাতে পারেনা। 

এ সকল দেশের গণতাপ্ত্রিক রাষ্ট্র পরিচালকদের সাধারণ মানুষের কাতারে আসার জন্য 
নিজেদেরই পরিবর্তন ঘটানো উচিত । যেমন পরিবর্তন ঘটিয়েছিলেন ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয (রহ) নিজে । বিশেষতঃ সেই সকল সরকার প্রধানদের জীবনধারার 
পরিবর্তন একান্ত অপরিহার্য যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়ে থাকেন এবং 
ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণের দাবী করেন। 

অবশ্য অধিক কাজের জন্য, সময় বাচানোর জন্য তারা মোটর গাড়ী, হাওয়াই জাহাজ 
ব্যবহার করবেন। তবে তাদের জীবনধারা, খাদ্য-খাবার, পোশাক-পরিচ্ছদ তেমনই 
হওয়া উচিত যেমন দেশের সাধারণ মানুষের হয়ে থাকে । যতদিন সাধারণ মানুষের 
জীবনযাত্রার মান উন্নত না হবে, যতদিন জনগণের খাদ্য-বাসস্থান মানসম্পন্ন না হবে 
ততদিন শাসকদেরও জনগণের জীবনধারা অবলম্বন করা নৈতিক কর্তব্য । 

যদিও তার সময়ে অনেকের ব্যক্তিগত সচ্ছলতা, স্বাচ্ছন্দ, জীবন ধারণের মান যথেষ্ট 
উন্নত ছিল। তারা ভালো খেত, ভালো পরতো ও ভালো বাসস্থানে বসবাস করতো । 
অসংখ্য মানুষ উন্নত জাতের সোয়ারী ব্যবহার করতো এবং জাকজমকপূর্ণ জীবন যাপন 
করতো । খোদ ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খলীফা হওয়ার পূর্বে অত্যন্ত বিলাসী জীবন 
যাপন করতেন। কিন্তু খিলাফতের মসনদে আসীন হতেই তার জীবনধারা পাল্টে যায় । 
একজন ব্যক্তি হিসাবে তার ব্যক্তিগত ধন-সম্পদ ভোগ করার পূর্ণ অধিকার তাঁর ছিল। 
তবে মুসলমানদের শাসক নির্বাচিত হওয়ার পর তিনি আর ব্যক্তি ‘উমার ছিলেন না, তিনি 
হয়ে যান সমষ্টি । জনগণের তত্তবাবধান, প্রয়োজনীয় জিনিসের সরবরাহ ও তাদের সার্বিক 


১২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


স্বাচ্ছন্দ ও সচ্ছলতার দায়িত্ব তার উপর এসে পড়ে । একজন ব্যক্তি হিসাবে তাঁর যে 
স্বাধীনতা ছিল, থলীফা হওয়ার পর ইসলাম তা ছিনিয়ে নেয় । 

ঠিক একই অবস্থা বর্তমানেও বিদ্যমান । একজন ব্যক্তি তার বৈধ বিষয়-সম্পত্তি থেকে 
পরিপূর্ণ উপকার লাভ করতে পারে। ভালো পোশাক, ভালো খাবার খাওয়ার অধিকার 
তার আছে। কিন্তু কোন দলের নেতা বা জনগণের শাসক হওয়ার সাথে সাথে তার 
জীবনধারা পাল্টে যাবে। ব্যক্তি হিসাবে যে সকল স্বাধীনতা ভোগ করতেন, তা আর 
থাকবে না। তিনি আর নিজের ইচ্ছামত উপাদেয় খাবার খেতে পারবেন না, ভালো 
পোশাকও পরতে পারবেন না। তাকে আম জনতার কাতারে নেমে আসতে হবে। তাকে 
তেমন জীবনই যাপন করতে হবে যা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) নিজের জন্য 
বেছে নিয়েছিলেন। তিনি যদি তেমন করতে পারেন তাহলে নিজেকে একজন মুসলমান 
শাসক বলে দাবী করতে পারবেন। অন্যথায় সে যুগেও তো ‘আবদুল মালিক, ইয়াষীদ, 
মারওয়ান, সুলায়মান ও হিশাম প্রমুখ শাসক ছিলেন । তারা শাসক ছিলেন, ব্যক্তি হিসেবে 
মুসলমান বলে দাবীও করতেন; কিন্তু অবস্থান করতেন প্রাসাদে, থাকতেন ভোগ-বিলাসে 
আকণ্ঠ নিমজ্জিত । এ কারণে মুসলিম উম্মাহ্‌ তাদের শাসনকালকে খিলাফতে রাশেদা 
এবং তাদেরকে খুলাফায়ে রাশেদীন বলে স্বীকার করেনি, যেমনটি করেছে ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীযকে । 

ইসলাম যে সকল উদ্দেশ্য পূর্ণ করার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয (রহ) তার সংক্ষিপ্ত শাসনকালে মোটামুটি সেগুলো পূর্ণ করেন। সেই 
উদ্দেশ্যগুলো আল-কুরআনে বিধৃত হয়েছে এভাবে : 


145 GL 1 $531 150 Splat PU 281 3 AUS ol BS 
(8: EN) AE oF 
‘আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত 


দেবে, সৎকাজের নির্দেশ দেবে ও অসৎ কাজ নিষেধ করবে ।' 
আমাদের মহানবীর (সা) পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন না । তিনি সর্বশেষ 
নবী ও রাসূল । তবে দীনকে বিদ‘আত থেকে পরিচ্ছন্ন করার জন্য এ পৃথিবীতে মাঝে 
মাঝে মুজাদ্দিদ আসবেন । সে কথা হযরত রাসূলে কারীম (সা) এভাবে বলেছেন: 
liz UW a2 2 BL IS oh) Si LIL Sings abl Ol 
‘প্রত্যেক শতকের শিরোভাগে আল্লাহ এই উম্মাতের জন্য এমন লোক পাঠাবেন যিনি 
তাদের জন্য তাদের দীনকে পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ করে নতুনভাবে উপস্থাপন করবেন ।' 
হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের (রহ) পর থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত সকল 
যুগের ইসলামী পণ্ডিতগণ এক বাক্যে বলেছেন যে, তিনি হিজরী প্রথম শতকের মুজাদ্দিদ 
ছিলেন। শুধু তাই নয়, বরং তিনি ছিলেন একজন কামিল বা পূর্ণ মুজাদ্দিদ । 


তাবি‘ঈদের জীবনকথা ১৩ 


www.amarboi.org 


আবরী-উর্দূসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় এই মহান সংস্কারকের জীবন ও কর্মের উপর 
গবেষণা ও বিশ্রেষণধর্মী বহু গ্রন্থ রচিত হলেও বাংলা ভাষায় এ পর্যন্ত তেমন উল্লেখযোগ্য 
কোন গ্রন্থ রচিত হয়নি । মরহুম মাওলানা আবদুর রহীমের একটি ক্ষুদ্রাকৃতির বই আছে, 
তবে তাতে ইতিহাসের এই মহান নায়কের জীবন ও কর্মের সবকথা তুলে ধরা হয়নি । 
আমরা যারা ইসলামের আলোকে আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হওয়ার স্বপ্ন 
দেখি তাদের সামনে এই মহান মুজাদ্দিদের মত ব্যক্তিবর্গের জীবনচিত্র স্পষ্ট থাকা 
উচিত । তাহলে. আমরা তাদের কর্ম-পদ্ধতি অনুসরণ করতে পারবো। এই লক্ষ্য ও 
উদ্দেশ্যকে সামনে রেখেই আমি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) জীবন ও কর্মের 
উপর এই গ্রন্থটি রচনা করেছি। 

বাংলাদেশ ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক নাজির আহমদ গবেষণা ও 
লেখালেখির ব্যাপারে সবসময় আমাকে আস্তরিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকেন। 
এ গ্রন্থটি রচনার ব্যাপারেও তিনি সবসময় খৌজ-খবর নিয়েছেন এবং মূল্যবান পরামর্শ 
দিয়েছেন । আমি তার কাছে কৃতজ্ঞ । 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান প্রফেসর ড. আ.ক.ম. 
আবদুল কাদির-এর নিকট থেকেও আমি দারুণ উৎসাহ, পরামর্শ ও সহযোগিতা 
পেয়েছি। তিনি সাক্ষাতে ও টেলিফোনে সবসময় খৌজ-খবর নিয়েছেন তার ব্যক্তিগত 
সংগ্রহ থেকে আরবী ও উর্দ ভাষার বেশ কয়েকটি গ্রন্থ দিয়ে আমাকে সাহায্য করেছেন। 
আল্লাহ তার এই বদান্যতার প্রতিদান দিন, এই কামনা করবো । 

তাবি‘ঈদের জীবনকথা সিরিজের এটি দ্বিতীয় খণ্ড । একটি মহৎ উদ্দেশ্য নিয়েই আসহাবে 
রাসূলের জীবনকথা ও তাবি‘ঈদের জীবনকথা লিখে যাচ্ছি । এর দ্বারা পাঠকবর্গ সামান্য 
উপকৃত হলেও আমার শ্রম সার্থক হবে। শব্দ প্রয়োগে, তথ্য উপস্থাপনে ও ভাব প্রকাশে 
কোন রকম অসঙ্গতি লক্ষ্য করলে তা আমাকে জানানোর জন্য আমি পাঠকবর্গের প্রতি 
বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল ‘আলামীন আমাদের সকলকে তার 
মর্জিমত কাজ করার তাওফীক দান করুন । আমীন! 


জুলাই ২৩, ২০০৬ ড. মুহাম্মদ আবদুল মাবুদ 
শ্রাবণ ০৮, ১৪১৩ প্রফেসর ও চেয়ারম্যান 
আরবী বিভাগ 
ঢাকা বিশ্ববিদ্যালয় 


১৪ তাবি‘ঈদের. জীবনকথা 


www.amarboi.org 


‘উমার ইবন ‘আবদিল আযীয (রহ) 


বংশ পরিচয় 
হযরত রাসূলে কারীমের (সা) চতুর্থ উর্ধ্বতন পুরুষ ছিলেন ‘আবদু মান্নাফ, তার চার 
মতান্তরে ছয় পুত্রের মধ্যে হাশিম, মুত্তালিব ও ‘আবদুশ শাম্‌স ছিলেন বিশেষ 
উল্লেখযোগ্য । হাশিমের সন্তানদের হাশিমী এবং মুত্তালিবের সন্তানদের মুত্তালিবী বলে 
আখ্যায়িত করা হয়। হযরত রাসূলে কারীম (সা) ছিলেন হাশিমী। জাহিলী ও ইসলামী 
উভয় যুগে মুত্তালিবী ও হাশিমীরা পরস্পর এঁক্যবদ্ধ ছিল। ‘আবদুশ শামসের সন্তানরা 
আবশামী বলে আখ্যায়িত হয়। ‘আবদুশ শামসের এক পুত্রের নাম উমাইয়্যা। তার 
সম্ভানরাই বানু উমাইয়্যা বলে পরিচিতি লাভ করে। 
হাশিম তার বদান্যতা, জ্ঞান-বুদ্ধি ও বিচক্ষণতার জন্য কুরায়শদের নেতা হিসেবে বরিত 
হন। কিন্তু তার ভাতিজা উমাইয়্যা তার নেতৃত্ব মেনে নেয় না। ফলে তাঁদের মধ্যে 
বিদ্বেষের সৃষ্টি হয়। পরবর্তীকালে জাহিলী যুগে হাশিমী ও উমাইয়্যাদের মধ্যে ক্ষমতার 
দ্বন্ব চলতে থাকে। ইসলামের সূচনা পর্বেও কতিপয় পবিত্রাত্মা ব্যক্তি ছাড়া বানু 
উমাইয়্যার সকলেই ইসলাম ও ইসলামের প্রতিষ্ঠাতা নবীর (সা) বিরোধিতায় সমস্ত শক্তি 
নিয়োগ করে। বদর যুদ্ধের পর থেকে মক্কা বিজয় পর্যন্ত মন্কাবাসীদের সংগে যতগুলো 
যুদ্ধ হয়েছে উমাইয়্যা বংশের আবূ সুফইয়ান তার নেতৃত্ব দেন। কারণ, তিনি ইসলামের 
সমৃদ্ধিকে হাশিমীদের ক্ষমতা বৃদ্ধি বলে মনে করতেন । মক্কা বিজয়ের পর নবীর (সা) 
পবিত্র সত্তার কারণে এই বংশগত শত্রুতা তিরোহিত হয়। কিন্তু খলীফায়ে রাশিদ হযরত 
‘উছমানের শাহাদাতের পর হাশিমী বংশোডভূত খলীফায়ে রাশিদ হযরত ‘আলীর (রা) 
খিলাফতের প্রতি উমাইয়্যাদের সেই পূর্বের ঘৃণা-বিদ্বেষ পুনরায় জেগে ওঠে যা 
হযরত ‘আলীর (রা) খিলাফতের পরিসমাপ্তির পর ৪১ হিজরীতে উমাইয়্যা শাসনের ভিত্তি 
রচনা করে। 
ইসলামের ইতিহাসে বানূ উমাইয়্যার তিনজন ব্যক্তিত্‌ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন: 
১. হযরত .‘উছমান (রা) ইবন ‘আফ্ফান ইবন আবিল ‘আস ইবন উমাইয়্যা, তিনি 
ছিলেন তৃতীয় খলীফায়ে রাশিদ । 
২. বানু উমাইয়্যা শাসনের প্রতিষ্ঠাতা আমীর মু‘আবিয়া (রা) ইবন আবী সুফইয়ান ইবন 
হারব ইবন উমাইয়্যা । 
৩. মারওয়ান ইবন আল-হাকাম ইবন আবিল ‘আস ইবন উমাইয়্যা। 
মু‘আবিয়া (রা) বংশের শাসনের পরিসমাপ্তির পর মারওয়ান বংশের শাসন কায়েম 
হয়। গোটা ইসলামী বিশ্ব ১৩২ হিজরী পর্যন্ত এই খান্দানের শাসনাধীনে ছিল’ 


১. ‘আমীমুল ইহসান, তারীখুল ইসলাম (বাংলা অনুবাদ)-১৩৭-১৩৮ 
তাবি‘ঈদের জীবনকথা ১৫ 


www.amarboi.org 


বানু উমাইয়্যা খিলাফত 

ইসলাম-পূর্ব যুগে গোটা আরবের শক্তির কেন্দ্রবিন্দু ছিল মক্কার কুরায়শ গোত্র । এ 
গোত্রটিও আবার কয়েকটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। তার মধ্যে বানু হাশিম ও বানু 
উম্নাইয়্যা ছিল সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ । রাসূলুল্লাহর (সা) আবির্ভাবের কারণে বানু 
উমাইয়্যাদের তুলনায় বানু হাশিমের গুরুত্ব বেড়ে যায়। তবে জাহিলী যুগে জনবল এবং 
ক্ষমতা-প্রতিপত্তির দিক দিয়ে বানু উমাইয়্যাদের পাল্লা ভারী ছিল। 

হযরত রাসূলে কারীমের (সা) ইনতিকালের পর যখন খিলাফতের প্রশ্ন দেখা দিল তখন 
খিলাফতের দাবী নিয়ে কেবল বানু হাশিম উঠে দাড়ালো । বানূ উমাইয়্যা সম্পূর্ণ দূরে 
থাকলো। হযরত ‘উমারের (রা) পর হযরত '‘উচ্মান (রা)- যিনি একজন উমাইয়্যা 
বংশীয় ছিলেন, খলীফা নির্বাচিত হন। কিন্তু এটা বানু উমাইয়্যাদের চেষ্টার ফলে হয়নি, 
বরং হযরত উমার (রা) মৃত্যুর পূর্বে যে ছয় ব্যক্তিকে খিলাফতের জন্য মনোনীত করে 
যান তাদের মধ্যে ‘উছমানও (রা) ছিলেন। আর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য ‘আবদুর 
রহমান ইবন ‘আওফকে (রা) দায়িত্ব দিয়ে যান । তিনি হযরত ‘উছমানকে (রা) খলীফা 
নির্বাচিত করেন এ নির্বাচন ‘আলীও (রা) মেনে নেন। 

বান্‌ উমাইয়্যা খান্দানের মধ্যে হযরত “মু‘আবিয়া (রা) প্রথম ব্যক্তি যিনি নিজের বাহুবলে 
(বৃহত্তর) সিরিয়ায় একটি স্বতন্ত্র রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর পূর্বে পুত্র 
ইয়াযীদকে স্থলাভিষিক্ত করে সমগ্র আরববাসীর নিকট থেকে তার জন্য বাই‘আত গ্রহণ 
করে যান। এ কারণে বানূ উমাইয়্যা খান্দানের রাজনৈতিক ইতিহাস প্রকৃতপক্ষে 
মু‘আবিয়ার (রা) আমল থেকেই শুরু হয়। তবে হযরত মু‘আবিয়া যে রাষ্ট্র গঠন করেন 
তা খুব অল্প বয়স লাভ করে। ইয়াযীদ তাঁর স্থলাভিষিক্ত হন। কিন্তু তার মৃত্যুর পরেই 
হযরত ‘আবদুল্লাহ ইবন আয-যুবায়র (রা) স্বতন্ত্রভাবে খিলাফতের দাবী নিয়ে মাথা 
তুলে দাড়ান । 

সিরিয়া ও মিসর ছাড়া তৎকালীন গোটা ইসলামী বিশ্ব তার ক্ষমতার বলয়ে চলে আসে । 
সিরিয়া ও মিসরের জনগণ ইয়াযীদের পুত্র মু‘আবিয়ার হাতে বাই‘আত করেছিল । কিন্তু 
অল্প কিছু দিনের মধ্যে যু‘আবিয়ার মৃত্যু হয়। সৎ-স্বভাবের কারণে তিনি মৃত্যুর পূর্বে 
কাউকে স্থলাভিষিক্ত করা থেকে বিরত থাকেন। এখন এ দু'টি রাষ্ট্রই যেন হযরত 
‘আবদুল্লাহ ইবন যুবায়রের অধীনে চলে আসে এবং বানু উমাইয়্যাদের নাম পৃথিবী থেকে 
মুছে যেতে বসে। হঠাৎ করে এ সময় বানু উমাইয়্যাদের রাজনৈতিক ইতিহাসের দ্বিতীয় 
পর্যায় শুরু হয়, যা প্রথম পর্যায় থেকে অত্যন্ত গৌরবময়, বেশী আড়ন্বরপূর্ণ এবং পরিধি 
আরো অধিক বিস্তৃত ছিল। বস্তুতঃ হযরত ‘আবদুল্লাহ ইবন যুবায়রের (রা) সময় থেকেই 
বান্‌ উমাইয়্যা খান্দানের মারওয়ানী শাখা খিলাফত লাভের জন্য দ্বিতীয়বার প্রচেষ্টা চালায় 
এবং মারওয়ান ইবন হাকাম বিদ্রোহ করে মিসর ও সিরিয়া অধিকার করে নেয়। কিন্তু 
মারওয়ান এত অল্প সময় লাভ করেন যে, তীর সময়ে .এই খান্দান রাজনৈতিক দৃঢ়তা 
অর্জন করতে সক্ষম হয়নি । 


১৬ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


মারওয়ানের পরে তার পুত্র ‘আবদুল মালিক মারওয়ানী শাসন ও সরকার ব্যবস্থার প্রকৃত 
কাঠামো প্রতিষ্ঠা করেন এবং একাধারে একুশ বছর যাবত অত্যন্ত দাপটের সাথে রাষ্ট্র 
পরিচালনা করেন। এর মধ্যে যদিও সাত/আট বছর হযরত ‘আবদুল্লাহ ইবন যুবায়রের 
(রা) সাথে গৃহ-যুদ্ধে অতিবাহিত হয়, তবুও তের/চৌদ্দ বছর অত্যন্ত প্রশান্তভাবে 
এককভাবে গোটা মুসলিম জাহান শাসন করেন। 
হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয, যার জীবনকথা আমরা আলোচনা করছি, এই 
‘আবদুল মালিকের ভাতিজা । তার সময় পর্যন্ত খিলাফতের দায়িত্ব লাভের যে 
ধারাবাহিকতা চলে আসছিল তাতে কোনভাবেই তিনি তা পাওয়ার যোগ্য ছিলেন না। 
তবে তিনি স্বীয় কর্ম-পদ্ধতি দ্বারা নিজের অধিকার প্রতিষ্ঠা করেন । মাস‘উদী বলেছেন :* 
Jw Lil pS GUSINUN, i> p52 BIS yl 40 02 0 i> 
inl a> 
“উমার ইবন ‘আবদিল ‘আধীয (রহ) খিলাফতে তার কোন রকম অধিকার ছাড়াই 
খিলাফত লাভ করেন। তবে খলীফা হওয়ার পর ‘আদল ও ইনসাফের দ্বারা তিনি তার 
অধিকার প্রতিষ্ঠা করেন ।” 
ইসলামের ইতিহাসে তার শাসনকাল এই দিক দিয়ে বিশেষভাবে বৈশিষ্টমণ্ডিত যে, তিনি 
খিলাফতে রাশেদার নিয়ম-পদ্ধতি পুনরায় প্রতিষ্ঠা করেন এবং তাঁর আমলে সমগ্র বিশ্ব 
আরেকবার সাহাবায়ে কিরামের আমলের যাবতীয় বৈশিষ্ট্য প্রত্যক্ষ করে। ‘আল্লামা ইবন 
খালদুন লিখেছেন :* 

“ug orally 2y31 ULL Liab I! E73 yl aie 01 pos pH SY 
“উমার ইবন ‘আবদিল ‘আযীয মারওয়ানী ধারার মধ্যবর্তী সদস্য । তিনি চার খলীফা ও 
সাহাবায়ে কিরামের রীতি-পদ্ধতির প্রতি তার সবটুকু দৃষ্টি নিবদ্ধ করেন।” 
ইসলামের ইতিহাসে বানু উমাইয়্যা ও বানূ ‘আব্বাসিয়্যা পরস্পর বিরোধী ও প্রতিদ্বন্দ্বী 
ছিল। তবে বানু উমাইয়্যাদের কেবল ‘আব্রাসিয়্যাদের উপরই নয়, বরং ইসলামের সকল 
শাসকগোষ্ঠীর উপর এ শ্রেষ্ঠত্ব রয়ে গেছে যে, তারা নিজেদের বাহু বলে ইসলামী 
রাষ্ট্রসীমা এত বিস্তৃত করেন যার দ্বিতীয় কোন দৃষ্টান্ত ইতিহাসে দেখা যায় না। খুলাফায়ে 
রাশেদীনের আমল পর্যন্ত কেবল আরব, শাম, মিসর ও ইরান ইসলামের রাষ্ট্রসীমার মধ্যে 
ছিল। কিন্তু বান উমাইয়্যা খলীফাগণ তাদের শাসনকালে এই বিন্দুকে বৃত্তে এবং বুদুদকে 
এক সাগরে পরিণত করেন । তারা একদিকে তো আফ্রিকা ও মাগরিবের সকল শহর জয় 
‘করে স্পেনকে ইসলামী স্মৃতি ও নিদর্শনের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত করেন। 
অন্যদিকে পূর্বে সিন্ধু, কাবুল ও ফারগানা জয় করে চীনা ভূখণ্ডে ইসলামী পতাকা উভভীন 
করেন। রোমান সাম্রাজ্যের দিকে অগ্রসর হয়ে কনস্টান্টিনোপলের নগর প্রাচীর পর্যন্ত 


২. ‘আবদুস সালাম নাদবী, সীরাতে ‘উমার ইবন ‘আবদিল ‘আধষীয-৫ 
৩. প্রাগুক্ত 


৩- তাবি‘ঈদের জীবনকথা ১৭ 


www.amarboi.org 


গিয়ে থামেন ৷ দ্বীপমালার মধ্যে সাইপ্রাস, ক্রীট, রোডেশিয়া প্রভৃতি জয় করেন। মোটকথা 
জাতি-গোষ্ঠী তাদের সামনে মাথানত করে এবং এই বিশাল ভূখণ্ড তাদের সাম্রাজ্যের 
অধীনে আসে । 

বানু উমাইয়্যাদের রাষ্ট্রসীমা স্পেনের পশ্চিম সীমান্ত থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিস্তৃত ছিল। 
আর এদিকে রোমান ভূখণ্ড থেকে আরম্ভ করে চীনের প্রাচীর পর্যন্ত গিয়ে শেষ হয়েছিল । 
এভাবে দিমাশ্‌কের খিলাফতের কেন্দ্রটি এশিয়া ও আফ্রিকা মহাদেশের প্রধান কেন্দ্রে 
পরিণত হয়। হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) যদিও বিজয়ী হিসেবে 
উমাইয়্যা খিলাফতের সীমা-পরিধির বিস্তার ঘটাননি, তবে এ বিশাল রাষ্ট্রটিকে আদল ও 
ইনসাফ দ্বারা পূর্ণ করে দেন। একজন শাসকের সবচেয়ে বড় কৃতিত্ব এটাই । 


‘উমার-এর দাদা মারওয়ান 

এখানে ‘উমারের দাদা মারওয়ানের কিছু পরিচয় তুলে ধরা অপ্রাসঙ্গিক হবে না। বংশের 
দিক থেকে মারওয়ান ছিলেন কুরায়শী এবং আবদুশ শামসের পুত্র উমাইয়্যার প্রপৌত্র । 
কুষ্ঠিবিদ্যা বিশারদগণ দাবী করেছেন যে, ‘আবদু মারবাফের দু’পুত্র হাশিম ও উমাইয়্যা সৎ 
ভাই ছিলেন। তাদের দু'জনের পরস্পরের মধ্যে একটা বিদ্বেষ ছিল। বিশেষ করে 
উমাইয়্যা তো হাশিমকে ভীষণ হিংসা করতেন । তাকে মোটেই সহ্য করতে পারতেন না। 
এই হিংসা ও শত্রুতা সামনে এগুতে থাকে। হাশিমের ও বানু উমাইয়্যার সন্তানেরা 
জীবনের দৌড় ও প্রতিযোগিতায় একে অপরকে অতিক্রম করার চেষ্টায় সেই বিদ্বেষ 
ও হিংসা ভুলতে পারেনি, যা উমাইয়্যা ও হাশিমের সৎ ভাই হওয়ার কারণে তাদের 
মধ্যে জন্মেছিল। 

এক দাদার সন্তান হওয়ার কারণে হোক অথবা হারব ও আবুল ‘আস উভয়ে চিন্তা- 
ভাবনার দিক দিয়ে পরস্পরের কাছাকাছি হওয়ার কারণে হোক তাদের মধ্যে তেমন 
মতপার্থক্য ও হিংসা-বিদ্বেষের সৃষ্টি হয়নি যেমন উমাইয়্যা ও হাশিমের মধ্যে হয়েছিল। 
হারব ও আবুল ‘আস জীবনের দৌড় প্রতিযোগিতায় সব সময় একে অপরের পাশাপাশি 
থেকেছে। এরই প্রায় কাছাকাছি এঁক্য হারব ও আবুল ‘আসের পুত্রগণ- আবূ সুফইয়ান, 
আল-হাকাম ও আফ্্‌ফানের মধ্যেও ছিল। বিশেষতঃ ‘আফ্ফান ও আল-হাকাম তো 
পরস্পরের খুবই কাছাকাছি ছিল। এত কাছাকাছি যে উভয়ের কামনা-বাসনা ও আশা- 
আকাঙ্ষাও এক হয়ে গিয়েছিল। তারা তাদের সন্তানদের তাদেরই চিন্তা-চেতনায় গড়ে 
তুলেছিল । যদিও আফ্ফানের পুত্র ‘উছমান (রা) ও আল-হাকামের পুত্র মারওয়ান চিন্তা- 
বিশ্বাসের দিক দিয়ে পরস্পরের থেকে বহু দূরে ছিলেন। তা সত্ত্বেও তারা একে অপরকে 
এত ভালোবাসতেন যেন দু'জন বন্ধু ছিলেন। 

হযরত ‘উছমান (রা) সেই সকল মহান সাহাবীর অন্তর্গত ছিলেন যারা ইসলামের আদি 
পর্বে মন্ধায় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে তার বাবা-চাচা উভয়ে তাকে 
ভীষণ শাস্তি দিতেন। প্রাণভরে তাকে মারতেন। কিন্তু বিস্ময়ের ব্যাপার এই যে, চাচা 


১৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


আল-হাকাম যখন মদীনায় আশ্রয় নেন তখন ‘উছমান (রা) স্বভাবগত ভদ্রতা অথবা 
পৈত্ৰিক সম্পর্কের কারণে তাকে কেবল নিজের ঘরেই আশ্রয় দেননি বরং নিজের ধন- 
সম্পদে ও ব্যবসা-বাণিজ্যেও তার পুত্র মারওয়ানসহ তাকে অংশীদার করে নেন। 
ইবন সা‘দ হযরত ‘উছমান (রা) ও মারওয়ানের পারস্পরিক সম্পর্কের কথা বর্ণনা 
করেছেন এভাবে :* 
F052 2 OR US O21 EI 02 oly ploy le dbl slo dbl dy) 8 
ol Ee Oly dy pL olde BIS f° pl ogl SU G> Lyall sR 
dls obic 4 nls dd SS oS, vic uc 
“রাসূলুল্লাহর (সা) ওফাত হলো। তখন মারওয়ান ইবন আল-হাকাম আট বছরের 
বালক । তিনি পিতা আল-হাকামের মৃত্যু পর্যন্ত তার সাথে মদীনায় ছিলেন। আল- 
হাকামের মৃত্যু হয় হযরত ‘উছমানের (রা) খিলাফতকালে । মারওয়ান সব সময় তার 
চাচাতো ভাই ‘উছমানের (রা) সঙ্গেই ছিলেন। তিনি তার “কাতিব’” বা সেক্রেটারীও 
ছিলেন। ‘উছমান তাকে বহু অর্থ-সম্পদ দান করেছিলেন।” 
মারওয়ানের পিতা আল-হাকাম ইবন আবিল ‘আস, হযরত ‘উছমানের (রা) চাচা, মক্কা 
বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। পরে মদীনায় গিয়ে বসবাস করতে থাকেন। কিন্তু 
তার কিছু কর্মতৎপরতার দরুন রাসূল (সা) তাকে মদীনা থেকে বের করে দেন এবং 
তাকে তায়িফ গিয়ে বসবাস করতে বলেন ইবন ‘আবদিল বার আল-ইসতী‘আব গ্রন্থে 
তার একটি কারণ এই বর্ণনা করেছেন যে, হযরত রাসূলে কারীম (সা) উঁচু পর্যায়ের 
সাহাবীদের সাথে যে সকল গোপন শলা-পরামর্শ করতেন আল-হাকাম তা কোন না 
কোনভাবে জেনে প্রচার করে দিতেন। দ্বিতীয় আরেকটি কারণও বর্ণনা করেছেন। তা 
হলো তিনি অভিনয়ের আঙ্গিকে রাসূলুল্লাহর (সা) অনুকরণ করতেন। একবার রাসূল (সা) 
নিজেই তার এমন ভাঁড়ামিপূর্ণ অনুকরণ অবস্থায় দেখে ফেলেন ।* যাই হোক না কেন, 
নিশ্চয় এমন কোন মারাত্মক কাজ তাঁর দ্বারা সংঘটিত হয়েছিল যার প্রেক্ষিতে রাসূল (সা) 
তাকে মদীনা থেকে বের করে দেন। মারওয়ান তখন সাত/আট বছরের বালক । তিনিও 
পিতার সাথে তায়িফ চলে যান । রাসূলুল্লাহর (সা) ইনতিকালের পর আবূ বকর (রা) 
খলীফা হলেন। আল-হাকামের মদীনায় প্রত্যাবর্তনের অনুমতি চেয়ে আবেদন জানানো 
হলো। আবূ বকর (রা) সে আবেদন প্রত্যাখ্যান করলেন । ‘উমার (রা) খলীফা হলেন। 
আবারো আবেদন জানানো হলো। তিনিও তাকে মদীনায় আসার অনুমতি দিতে 
অস্বীকৃতি জানালেন । ‘উছমান (রা) খলীফা হলেন । তিনি তার খিলাফতকালে আল- 
হাকাম ও মারওয়ানকে মদীনায় ফিরিয়ে আনেন। একটি বর্ণনা মতে তিনি তীর এই 
কাজের সপক্ষে কারণ হিসেবে বলেন যে, আমি ভার জন্য রাসূলুল্লাহর (সা) নিকট 


8. তাবাকাত ইবন সা‘দ (লাইডেন)-৫/২৪ 
৫. আল-ইসতী‘আব-১/১১৮-১১৯ 


তাৰি‘ঈদের জীবনকথা ১৯ 


www.amarboi.org 


সুপারিশ করেছিলাম এবং তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে, তাকে মদীনায় ফিরে 
আসার অনুমতি দান করা হবে। এভাবে এই পিতা-পুত্র উভয়ে তায়িফ থেকে মদীনায় 
ফিরে আসেন ।* 


এই আল-হাকামের পুত্র মারওয়ানকে খলীফা হযরত ‘উছমান (রা) তার সেক্রেটারী 
নিয়োগ করেন। যেহেতু হযরত ‘উছমান (রা) তাদের পিতা-পুত্রকে মদীনায় ফিরিয়ে 
আনার রাসূলুল্লাহর (সা) সম্মতি লাভ করেছিলেন তাই সাহাবায়ে কিরামের সে ব্যাপারে 
বিশেষ কোন প্রতিক্রিয়া ছিল না। কিন্তু এহেন বিতর্কিত ব্যক্তির সন্তান মারওয়ানকে 
খলীফার সেক্রেটারী নিয়োগ করা, আর তা সেই সময় যখন উঁচু পর্যায়ের অসংখ্য যোগ্য 
সাহাবী জীবিত ছিলেন, সাহাবায়ে কিরাম সম্তষ্টচিত্তে মেনে নিতে পারেননি ৷ বিশেষতঃ 
যখন এই মারওয়ানের পিতা জীবিত ছিলেন এবং তিনি তার পুত্রের মাধ্যমে খিলাফতের 
গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে পারতেন । উল্লেখ্য যে এই আল-হাকাম হযরত 
‘উছমানের (রা) খিলাফতের শেষ দিকে হিজরী ৩৩ সনে ইনতিকাল করেন।" 

খলীফার সেক্রেটারীর পদ ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ । সেই পদে আসীন হয়ে 
মারওয়ান খিলাফত ও খলীফাকে মারাত্মক সঙ্কটে ফেলে দেন। হযরত ‘উছমানের (রা) 
কোমল ও পূতঃপবিত্র স্বভাব ও তার আস্থার সুযোগ নিয়ে সেক্রেটারী মারওয়ান এমন 
অনেক কাজ করেন যার দায়িত্ব অনিবার্যভাবে হযরত ‘উছমানের (রা) উপর গিয়ে 
পড়ছিল। অথচ খলীফার অনুমতি তো দূরের কথা, তার অজ্ঞাতসারেই মারওয়ান তা করে 
চলছিলেন। তাছাড়া তিনি হ্যরত 'উছমান (রা) ও উঁচু পর্যায়ের সাহাবায়ে কিরামের মধ্যে 
বিদ্যমান সুসম্পর্ক বিনষ্ট করার সূক্ষ্ম চেষ্টা চালিয়ে যেতে থাকেন যাতে সত্যনিষ্ঠ খলীফা 
তীর পুরানো ও পরীক্ষিত বন্ধুদের পরিবর্তে তাকেই নিজের বেশী হিতাকাজ্কধী এবং 
সহযোগী মনে করেন।” শুধু এতটুকুই নয়, একাধিকবার তিনি সাহাবায়ে কিরামের 
সমাবেশে ভীতি প্রদর্শনমূলক ভাষায় ভাষণ দেন যা তার মত “তুলাকা” (মন্ধা বিজয়ের 
দিন ক্ষমাপ্রাপ্ত)-দের নিকট থেকে প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীগণ শুনে সহ্য করা সহজ 
ছিল না। এসব কারণে অন্যরা দূরে থাক, খোদ হযরত ‘উছমানের (রা) বেগম সাহেবা 
হযরত নায়িলাও এমন ধারণা পোষণ করতেন যে, হ্যরত ‘উছমানের (রা) জন্য অনেক 
সমস্যা ও সঙ্কট সৃষ্টি করার বড় একটি দায়িত্ব মারওয়ানের কাধে গিয়ে পড়ে । আর এ 
কারণে একবার তিনি স্বামী খলীফা ‘উছমানকে (রা) পরিষ্কারভাবে বলেন : “যদি আপনি 
মারওয়ানের কথা মতো চলেন তাহলে সে আপনাকে হত্যা করিয়ে ছাড়বে । এ ব্যক্তির 
মধ্যে না আল্লাহর প্রতি সম্মানবোধ আছে, আর না আছে ভয় ও ভালোবাসা ।”* 


শেষ পর্যন্ত যে পত্রটি হযরত ‘উছমান (রা) হত্যার কারণ হয়ে দাড়ায় খলীফার অজ্ঞাতে 
তার লেখকও ছিলেন এই মারওয়ান। একথাও বর্ণিত হয়েছে যে, উটের যুদ্ধে '‘আশারা 


৬. আর-রিয়াদ আন-নাদিরা-২/১৪৩; আল-ইসাবা-১/৩৪৪, ৩৪৫ 

৭, খিলাফত ও মুলুকিয়াত-১১১ 

৮. তাবাকাত-৫/৩৬; আল-বিদায়া ওয়ান নিহায়া-৮/২৫৯ 

৯. তারীখ আত-তাবারী-৩/৩৯৬-৩৯৭; আল-বিদায়া ওয়ান নিহায়া-৭/১৭২-১৭৩ 


২০ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


মুবাশ্শারার অন্যতম সদস্য হযরত তালহা (রা) যখন নিজের ভুল বুঝতে পেরে রণক্ষেত্রে 
হাত গুটিয়ে নেওয়ার চিন্তা করছিলেন তখন এই মারওয়ান তাকে তীর নিক্ষেপ করে 
শহীদ করেন।*” পরবর্তীতে তিনি হযরত মু‘আবিয়ার (রা) ডান হাতে পরিণত হন । তিনি 
তাকে মদীনার ওয়ালী নিয়োগ করেন। ওয়ালী থাকাকালে তার অনেক কুকীর্তির মধ্যে 
এটাও যে, ঈদের নামাযের পূর্বে খুতবা দানের রীতি চালু করেন এবং তা তার থান্দানের 
জন্য স্থায়ী রীতিতে পরিণত হয়।”” জুম‘আর নামায দেরীতে আদায় করা তার স্বভাবে 
পরিণত হয়। একবার তো প্রখ্যাত সাহাবী হযরত আবূ হুরায়রা (রা) রেগে গিয়ে উঠে 
দাড়িয়ে প্রতিবাদ করেন এ ভাষায় :”* 


ysl Lily SUIT bt indy lll 3p OU Lil aie Js 


11 37402 SI 
“আপনি অমুকের মেয়ের নিকট অবস্থান করবেন, সে আপনাকে পাখার বাতাস করে, 
ঠাণ্ডা পানি পান করিয়ে আরাম দিবে, আর এ দিকে মুহাজির ও আনসারদের সন্তানরা কি 
গরমে বিগলিত হতে থাকবে?’ 
হিজরী ৪৯ সনে হযরত রাসূলে কারীমের (সা) দৌহিত্র, হযরত ফাতিমার (রা) কলিজার 
টুকরা হযরত হাসান (রা) ইনতিকাল করেন । তাকে হযরত ‘আয়িশার (রা) ঘরে তাঁর 
নানার পাশে কবর দেওয়ার সিদ্ধান্ত হয়; কিন্তু এই মারওয়ানের বাধার কারণে তা সম্ভব 
হয়নি । তাঁকে বাকী‘ গোরস্তানে দাফন করা হয়।””* 


যেভাবে মারওয়ান খিলাফত লাভ করলেন 


মু‘আবিয়া ইবন ইয়াযীদের মৃত্যুর পর উমাইয়্যা খান্দানের শাসনের যখন অবসান হতে 
চলছিল তখন দিমাশকে দাহ্‌হাক ইবন কায়স ছিলেন হযরত ‘আবদুল্লাহ ইবন যুবায়রের 
(রা) সমর্থক ও সহযোগী । ‘আবদুল্লাহ ইবন যুবায়র (রা) তখন মক্কায় পৃথক খিলাফত 
প্রতিষ্ঠা করেছেন। দাহ্‌হাকের মতো শামের আরো কিছু আমীর ‘আবদুল্লাহ ইবন 
যুবায়রের সহযোগী ছিলেন। এ অবস্থা দেখে মারওয়ান এবং তার মতো আরো কিছু 
উমাইয়্যা নেতৃবৃন্দ দিমাশৃক থেকে হিজাযের উদ্দশ্যে বের হন। এ খবর পেয়ে ‘আবদুল্লাহ 
ইবন যিয়াদ পথিমধ্যে তাদের সাথে দেখা করেন। তিনি মারওয়ানের নিকট জানতে চান, 
তার গন্তব্য কোন দিকে? মারওয়ান বলেন, তিনি মক্কায় যাচ্ছেন ‘আবদুল্লাহ ইবন 
যুবায়রের হাতে বাই'আতের উদ্দেশ্যে । ‘আবদুল্লাহ ইবন যিয়াদ তাকে তিরস্কার করেন 
এই ভাষায় :** 


১০. আল-‘ইক্‌্দ আল-ফারীদ-৪/২৮৭, ২৯২, ৩২১ 

১১. তাবারী, তারীখ-৬/২৬; আল-বিদায়া ওয়ান নিহায়া-৮/২৫৮, ১০/৩০-৩১ 
১২. আল-‘ইকদ আল-ফারীদ-১/৫৫ 

১৩. প্ৰাগুক্ত-/৪/৩৬১ 

১৪. তাবাকাত-৫/২৬ 


তাবি“‘ঈদের জীবনকথা ২১ 


www.amarboi.org 


Aly Bl ae si de Sly FS GY lS ge LAD S26) dl ol 
die le dsl SY 
“সুবহানাল্লাহ! আপনি আবূ খুবায়বের হাতে বাই'আত করার জন্য রাজি হয়ে গেলেন? 
অথচ আপনিই তো ‘আবদু মার্লাফের বংশধরদের নেতা । তার চেয়ে খিলাফতের অধিকার 
আপনারই বেশী ।” 
‘আবদুল্লাহ ইবন যিয়াদ সেই ব্যক্তি যে ইয়াযীদের সন্তুষ্টির জন্য হযরত হুসাইনকে (রা) 
শহীদ করেছিল, রাসূলুল্লাহর (সা) বংশধরদের বুক ঝাঝরা করেছিল এবং তাদের গলা 
কেটেছিল। হযরত ‘আবদুল্লাহ ইবন যুবায়র (রা) সম্পর্কে বিদ্ধপের ভঙ্গিতে যে কথা 
উচ্চারণ করেছিল তাতে তার কুর্তসত মানসিকতা সম্পর্কে ধারণা করা যায়। যে 
মারওয়ান ছিল সাহাবায়ে কিরাম তথা সত্যনিষ্ঠ মানুষদের দুশমন তাকেই সে খিলাফতের 
অধিকতর আহল ও যোগ্য মনে করলো । অথচ ‘আবদুল্লাহ ইবন যুবায়রের (রা) স্থান ছিল 
ইমাম হুসাইন ও ‘আবদুল্লাহ ইবন ‘উমারের (রা) পরে তাকওয়া-পরহেযগারী, উন্নত 
নৈতিকতা ও কর্মকাণ্ডের দিক দিয়ে সকল মানুষের উপরে ৷ তিনি ছিলেন ‘আশারা-ই- 
মুবাশৃশারার অন্যতম সদস্য হযরত যুবায়রের (রা) পুত্র, উম্মুল মু'মিনীন হযরত 
‘আয়িশার (রা) ভাগ্নে এবং হযরত আবূ বকর সিদ্দীকের (রা) দৌহিত্র । হযরত আসমা' 
বিনত আবী বকর (রা) তীর মা। 
যাই হোক, মারওয়ান তার কথায় গুরুত্ব দেন এবং তাকে প্রশ্ন করেন : আপনি কি 
করতে বলেন? ll 
‘আবদুল্লাহ বললো : দিমাশ্্‌কে ফিরে চলুন এবং মানুষকে আপনার খিলাফতের দাবীর 
কথা বলুন । আমি সাহায্য করবো । 
এমন কথা ‘আমর ইবন সা‘ঈদও বললো । এই ‘আমর ছিল ইয়ামনী আরবগোষ্ঠীর নেতা । 
সে মারওয়ানকে পরামর্শ দিল ইয়াযীদ ইবন মু'আবিয়ার বিধবা স্ত্রী, তরুণ যুবক খালিদের 
মাকে বিয়ে করার জন্য যাতে খালিদ বাধা হয়ে না দাড়ায় ।** 
এই তিনজনের মধ্যে একটি চুক্তি হলো । তিনজন আবার ফিরে গেলেন । ইবন যিয়াদ 
দিমাশকের “বাবুল ফারাবীস” নামক স্থানে অবস্থান নিয়ে দাহ্‌হাক ইবন কায়সের সাথে 
সাক্ষাৎ করলো। তার হাতে চুমু খেয়ে তার বংশ-আভিজাত্য ও কৌলিন্যের প্রশংসা 
করলো । নানা কথার পর চলে গেল । দ্বিতীয় দিন আবার সে দাহ্‌হাকের নিকট গেল এবং 
আগের দিনের মত তোষামোদীমূলক কথা বলে ফিরে গেল । তৃতীয় দিন আবার গেল 
এবং দাহ্‌হাকের সাথে একান্তে মিলিত হলো । সে বিস্ময় প্রকাশ করে দাহ্‌হাককে বললো, 
আপনি যে কুরায়শ নেতা ‘আবদুল্লাহ ইবন যুবায়রের সমর্থক ও সহযোগী, তার চেয়ে 
তো আপনি নিজে এই পদের বেশী উপযুক্ত এবং জনগণের নিকট তার চেয়ে 
বেশী গ্রহণযোগ্য । 


১৫. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৩৯৭ 


২২ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ইবন যিয়াদ ছিল ভীষণ কৌশলী ও মিষ্টভাষী মানুষ ৷ সে দাহ্‌হাক ইবন কায়সের মতো 
একজন সরল ও সাদাসিধে সৈনিককে সহজে নিজের প্রতারণার ফাদে আটকে ফেললো । 
সে দাহ্‌হাককে ‘আবদুল্লাহ ইবন যুবায়রের (রা) পরিবর্তে নিজের জন্য মানুষের নিকট 
থেকে বাই‘আত গ্রহণ করতে উদ্ুদ্ধ করলো । কিছু লোক তার হাতে বাই‘আত করলো । 
কিন্তু জনগণের অধিকাংশ যারা ‘আবদুল্লাহ ইবন যুবায়রের (রা) সমর্থক ছিল তারা 
দাহ্‌হাকের উপর ক্ষেপে গেল । 

ইবন যিয়াদের চাতুর্য দাহ্‌হাকের মতো এত বড় সামরিক শক্তিকে বিক্ষিপ্ত করে দিল । সে 
তাকে আবার দিমাশ্‌ক ছেড়ে বাইরে কোথাও শিবির স্থাপনের এবং সেখানে পৌছে 
সাধারণ সৈনিক ও শহরের জনসাধারণকে নিজের দিকে আহ্বান জানাতে পরামর্শ দিল । 
দাহ্‌হাক তার এ পরামর্শও মেনে নিলেন। তিনি দিমাশক থেকে বেরিয়ে ‘মার্জ”-এ 
শিবির স্থাপন করলেন। ‘আবদুল্লাহ ইবন যিয়াদ কিন্তু শহর ছাড়লো না । সে সেখানে 
অবস্থান করে শহরের উঁচু স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গকে মারওয়ানের দলে ভিড়ানোর 
কাজটি সমাধা করলো । 


সেই সময় মারওয়ান ও উমাইয়্যা খান্দানের লোকেরা তাদমীরে ছিলেন। ইয়াযীদের পুত্র 
খালিদ ও তার মা ছিলেন আল-জাবিয়াতে। ‘আবদুল্লাহ ইবন যিয়াদ দৃত মারফত 
মারওয়ানকে লিখলেন তিনি যেন উমাইয়্যা খান্দানের লোকদের সমবেত করে দ্রুত 
নিজের খিলাফতের জন্য বাই‘আত গ্রহণ করেন এবং আল-জাবিয়াতে পৌছে খালিদের 
মাকে বিয়ে করেন। 

ইবন যিয়াদের নির্দেশ মতো মারওয়ান কাজ করলেন । প্রথমে তিনি বানু উমাইয়্যাদের 
নিকট থেকে বাই‘আত গ্রহণ করেন। তারপর আল-জাবিয়াতে আসেন । সেখানে খালিদ 
তার একজন বড় হিতাকাঙ্খী খালু হাস্‌সান ইবন মালিকের নিকট থাকতেন । মারওয়ান 
আল-জাবিয়াতে পৌছার পূর্ব পর্যন্ত হাস্সান মানুষকে খালিদ ইবন ইয়াযীদের হাতে 
বাই‘আতের জন্য উুদ্ধ করছিলেন। কিন্তু মারওয়ান বানূ উমাইয়্যাদের বড় একটি দলকে 
সঙ্গে করে আল-জাবিয়াতে পৌছালে হাস্সানের সিদ্ধান্ত বদলে যায় । তিনি মারওয়ানের 
ভয়ে ভীত হয়ে তীর বাই‘আত গ্রহণ করেন। তার বাই‘আত গ্রহণের পরই জনগণ 
মারওয়ানকে খলীফা হিসেবে মেনে নেয়। আর এভাবে আল-হাকাম ইবন আবিল ‘আসের 
পুত্রের জন্য খিলাফতের পথ সহজ হয়ে যায়। তিনি আল-জাবিয়াতে জনগণের নিকট 
থেকে নিজের জন্য বাই‘আত গ্রহণের পরই খালিদের মাকে বিয়ে করেন। 

এদিকে আল-জাবিয়াতে জনগণ মারওয়ানের হাতে বাই'আত করছে, আর ওদিকে সেই 
দিন ইবন যিয়াদ দিমাশকবাসীদের নিকট থেকে মারওয়ানের জন্য বাই‘আত গ্রহণ করে। 
তারপর সে মারওয়ানকে লিখে জানায় যে, তিনি যেন “মারজে রাহিত”-এ অবস্থানরত 
দাহ্‌হাকের দিকে অগ্রসর হন। 

মারওয়ান. ও ইবন যিয়াদ বিভিন্নভাবে শক্তি সঞ্চয় করে দাহ্‌হাকের মুকাবিলার জন্য 
“মারজে রাহিত” এ উপস্থিত হন । একাধারে বিশ দিন প্রচণ্ড যুদ্ধের পর দাহ্‌হাক ও তার 


তাবি‘ঈদের জীবনকথা ২৩ 


www.amarboi.org 


সাহসী সঙ্গীদের নিহত হওয়ার মধ্য দিয়ে তা শেষ হয়। দাহ্‌হাকের জীবিত সৈনিকরা 
পালিয়ে প্রাণ বাচায় । ইয়ায়ীদের মৃত্যুর পর উমাইয়্যা শাসনের যে পরিসমাপ্তি ঘটতে 
যাচ্ছিল তা “মারজে রাহিত”-এর যুদ্ধের মাধ্যমে আবার তাদের হাতে ফিরে আসে । 
বিজয়ীর বেশে মারওয়ান দিমাশকে প্রবেশ করলেন এবং মু‘আবিয়ার (রা) সিংহাসনে 
বসলেন। তিনি মু‘আবিয়ার (রা) পদান্ক অনুসরণ করে বায়তুল মালের দরজা খুলে দেন 
এবং অর্থের বিনিময়ে মানুষের সমর্থন ও আনুগত্য ক্রয় করেন।”* 

বিস্ময়ের ব্যাপার এই যে, এ সেই মারওয়ান যাকে হযরত ‘উছমান (রা), আমীর 
মু‘আবিয়া (রা) ও ইয়াযীদের সময়ে সৃষ্টি জগতের অভিশপ্ত মনে করা হতো, যাকে 
মদীনার লোকেরা ফিতনা বা ঝগড়া-বিবাদের দ্বার বলতো, তিনি “খলীফাতুল্লাহ ‘আলা 
আল-আরদ"” বা পৃথিবীতে আল্লাহর খলীফার পদে অধিষ্ঠিত হলেন। তিনি নিজেই জর্দানে 
পৌছে বিস্ময়ের সাথে বলেন : অনে হয় আল্লাহ তা'আলা খিলাফত আমাদের ভাগ্যে 
লিখে রেখেছিলেন” 

সত্যি, আল্লাহ খিলাফত তার জন্য নির্ধারণ করে রেখেছিলেন। ‘আবদুল্লাহ ইবন যিয়াদ, 
‘আমর ইবন সাঈদ এবং হাস্সান ইবন মালিকের মতো চতুর, বিচক্ষণ ও উচ্চাভিলাষী 
রাজনীতিবিদগণ তার পাশে সমবেত হয়ে তার ভাগ্যকে আরো উজ্জ্বল ও সহজ করে 
তোলেন। মারওয়ানকে আর যারা সাহায্য করেন তাদের মধ্যে তার দুই পুত্র আবদুল 
মালিক ও ‘আবদুল ‘আযীযও ছিলেন। 

মারওয়ানের জন্ম মক্কায় এবং মৃত্যু শামে ৬৩ বছর বয়সে হিজরী ৬৫ সনের রমাদান 
মাসে। মোট নয় মাস আঠারো দিন খিলাফতের মসনদে আসীন ছিলেন।*” মৃত্যুর পূর্বে 
তিনি দুই পুত্র ‘আবদুল মালিক ও ‘আবদুল আধীযকে যথাক্ৰমে খলীফা মনোনীত করে 
যান। ‘আবদুল মালিক বড় ছিলেন। এ কারণে তাকে প্রথম এবং ছোট ‘আবদুল 
আযীযকে দ্বিতীয় স্থানে রাখেন । মৃত্যুর সময় আবদুল মালিক পিতার কাছে ছিলেন, আর 
‘আবদুল আযীয ছিলেন সুদূর মিসরে । 

এই মারওয়ানের পুত্র আবদুল আযীয এবং তার পুত্র ‘উমার- ইতিহাসে যিনি ‘উমার ইবন 
‘আবদিল আযীয নামে প্রসিদ্ধ । 


‘আবদুল ‘আধযীযের পরিচয় 
হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের পিতা ‘আবদুল ‘আযীয ইবন মারওয়ান উমাইয়্যা 
খান্দানের একজন বিশিষ্ট ভাগ্যবান ব্যক্তি । তার নিজের বর্ণনা : “মাসলামা ইবনে 


মাখলাদ মিসরের ওয়ালী থাকাকালীন আমি সেখানে যাই । আমার অন্তরে তখন কয়েকটি 
বাসনা জাগে। পরবর্তীকালে তা সবই পূর্ণ হয়। সেই বাসনাগুলো হলো : ১. আমি যেন 


১৬. তাবাকাত-৫/২৬ 
১৭. তাবাকাত-৫/২৭ 
১৮. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৩৯৮ 


২৪ তাবি“ঈদের জীবনকথা 


www.amarboi.org 


মিসরের ওয়ালী হই, ২. মাসলামার দুই স্ত্রীাই যেন আমার স্ত্রী হয়, ৩. কায়স ইবন 
কুলাইব যেন আমার হাজিব বা নিরাপত্তা রক্ষী হয়।”** আল্লাহ তা'আলা তার সকল 
ইচ্ছাই পূর্ণ করেছেন। মাসলামার দুই স্ত্রীই তার স্ত্রী হয়েছে, কায়স ইবন কুলাইব তার 
হাজিব হয়েছে এবং বিশ বছর দশ মাস একাধারে মিসরের ওয়ালী থেকেছেন। 
এতিহাসিকদের মতে ইসলামের ইতিহাসে আর কোন ব্যক্তি কোথাও এত দীর্ঘ সময় 
ওয়ালীর দায়িত্ব পালন করেননি । 

হিজরী ৬৫ সনে তিনি মিসরে ওয়ালীর দায়িত্ব গ্রহণ করেন। ব্যাপারটি ঘটে এভাবে : 
‘আবদুর রহমান ইবন জাহদাম, যিনি হযরত ‘আবদুল্লাহ ইবন যুবায়রের (রা) পক্ষ থেকে 
মিসরের ওয়ালী ছিলেন, মিসরের এ সকল খারিজীদেরকে যীরা মক্কায় ‘আবদুল্লাহ ইবন 
যুবায়রের সমর্থক ও সাহায্যকারী ছিল, তাদের এক্যবদ্ধ করে “তাহকীম” বা সালিশের 
মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবী জানায় । আর সে সময় মিসরে বানু উমাইয়্যাদের সমর্থক 
লোকেরা তার হাতে বাই‘আত করে। এরপর হিজরী ৬৪ সনের যুলকা'দা মাসে ‘আবদুল 
‘আধযীযের পিতা মারওয়ান ইবন হাকাম সিরিয়ায় জনগণের নিকট থেকে নিজের হাতে 
বাই‘আত নেন। মিসরের মানুষ প্রকাশ্যে ইবন জাহদামের পক্ষে ছিল, তবে গোপনে 
তাদের সমর্থন ছিল মারওয়ানের প্রতি । এ কারণে মিসরবাসী তাকে মিসরে যাওয়ার 
আমন্ত্রণ জানায় । মারওয়ান তার উঁচু পর্যায়ের আমলা ও সহযোগীদের একটি বড় দল 
নিয়ে মিসরের দিকে যাত্রা করেন । অন্যদিকে পুত্র ‘আবদুল ‘আযীযকে একটি বাহিনীসহ 
আয়লায় পাঠান। ইবন জাহদাম মুকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি খহণ করেন। আকদার 
ইবন হাম্মাম আল-লাখমীর নেতৃত্বে কয়েকটি যুদ্ধ জাহাজ সমুদ্র পথে শামের দিকে 
যাওয়ার নির্দেশ দেন। স্থল পথে যুদ্ধের জন্যও দু'টি বাহিনী পাঠান । তার একটি উদ্দেশ্য 
ছিল ‘আবদুল ‘আযীযকে আয়লায় ঢুকতে না দেওয়া । এই বাহিনীর অধিনায়ক ছিলেন 
যুহাইর ইবন কায়স। তিনি বুসাক নামক স্থানে ‘আবদুল ‘আযীযের সাথে যুদ্ধে লিপ্ত হন 
এবং পরাজয় বরণ করেন। ইবন জাহদাম নিজে “আইনু শামস” নামক স্থানে 
মারওয়ানের সাথে যুদ্ধে লিপ্ত হন। দুই দিনের প্রচণ্ড যুদ্ধে দু'পক্ষের বহু লোক হতাহত 
হয়। অবশেষে কিছু প্রভাবশালী ব্যক্তি ইবন জাহদাম ও মারওয়ানের মধ্যে আপোষ- 
মীমাংসা করে দেয়। আপোষের পর হিজরী ৬৫ সনের জুমাদা আল-উলা মাসে মারওয়ান 
মিসরে প্রবেশ করেন এবং ফিলফিল নামক স্থানে অবস্থান করতে থাকেন। কিন্তু তার তীব্র 
আত্মমর্যাদাবোধ এমনভাবে অবস্থান মেনে নিতে পারলো না । তাই তিনি বললেন, খলীফা 
এমন শহরে অবস্থান করতে পারেন না যেখানে কোন প্রাসাদ নেই । অতঃপর তার 
নির্দেশে ‘কাসরুল বায়দা’ নির্মাণ করা হয়। তিনি জনগণের ভাতা চালু করেন । একমাত্র 
মু‘আফির গোত্র ছাড়া সমগ্র মিসরবাসী তার খিলাফত মেনে নিয়ে তার হাতে বাই‘আত 
করে। তিনি সর্বমোট দুই মাস মিসরে অবস্থান করেন । হিজরী ৬৫ সনের রজ্বব মাসে 
তিনি পুত্র ‘আবদুল ‘আযীযকে মিসরের ওয়ালীর দায়িত্ব দিয়ে দিমাশৃকের উদ্দেশ্যে যাত্রা 
করেন। বিদায় বেলায় ‘আবদুল ‘আযীয বিষণ্ণ কণ্ঠে বললেন : আমীরুল মু'মিনীন! এমন 


২৯. ‘আবদুস সালাম নাদবী, সীরাতে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয-৯ 


8- তাবি'ঈদের জীবনকথা ২৫ 


www.amarboi.org 


একটি দেশ যেখানে আমার কোন আত্মীয়-বন্ধু নেই, আমি থাকবো কেমন করে? তখন 
মারওয়ান পুত্রকে উদ্দেশ্য করে নিম্নের উপদেশগুলো দান করেন :** 
uls EF ৮” 0৯৪5 3 ii > Jus ্ us ub ‘ILS 1 JES cs ssi 
Sy Crs clylo aio Maii> pabsly yk Jl SBN Use td ob 
A PES Sle pd 4b Ol OB cr3S lie Sas) bz of JUL pe loll 
JL SU DEL OS A aly dll ily GN 8 Syiiay 
J Sie, al be Ak SON 0s Jl dl els ol 3 sh, BL 
0954 3 UGE SL i> Slgic dic aly MBA Bye Lic © 035s 
Lal 6 all dar 00 OB Eyal chbis Al SU Sly ogS2b dis 
MS cdl) Lol 159620 cGe9ylly ozs cl Jal I BSI oS SUS 
Aly lin Jl SLD Ny Jw Gl ik Se La pie Se 
Sale abl 
“আমার প্রিয় ছেলে! তুমি তোমার কর্মচারী-কর্মকর্তাদের প্রতি দৃষ্টি রাখবে । সকাল 
বেলায় তোমার নিকট তাদের যদি কোন দাবী থাকে তা পূরণ করতে সন্ধ্যা পর্যন্ত দেরী 
করবে না। তেমনিভাবে সন্ধ্যায় যদি কোন দাবী থাকে, সকাল পর্যন্ত তা দেরী করবে না। 
তাদের অধিকার যথাসময়ে প্রদান করবে। এতে তাদের আনুগত্য অপরিহার্য হয়ে 
দাড়াবে । তোমার প্রজাদের নিকট তোমার কোন মিথ্যা যেন প্রকাশ না পায় সে ব্যাপারে 
সতর্ক থাকবে। তোমার কোন মিথ্যা যদি তাদের নিকট প্রকাশ পায় তাহলে তারা 
তোমার সত্যকেও বিশ্বাস করবে না। তোমার পারিষদবর্গ ও জ্ঞানী ব্যক্তিদের সাথে 
পরামর্শ করবে। তারপরেও যদি কোন বিষয় তোমার নিকট স্পষ্ট না হয় তাহলে আমাকে 
লিখবে । ইনশাআল্লাহ আমার মতামত যথাসময়ে তোমার নিকট পৌছে যাবে। তোমার 
প্রজাদের কারো প্রতি যদি তোমার রাগ হয় তাহলে সেই রাগের মুহূর্তে তাকে পাকড়াও 
করবে না। তোমার রাগ শান্ত হওয়া পর্যন্ত তার শাস্তি স্থগিত রাখবে । তারপর তুমি ঠাণ্ডা 
মেজাজে প্রশান্ত অবস্থায় তাকে তোমার যা ইচ্ছা শাস্তি দিবে। কারণ, যে ব্যক্তি প্রথম 
কারাগার বানিয়েছেন তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও ধৈর্যশীল । তারপর তুমি দৃষ্টি দিবে 
অভিজাত বংশীয়, দীনদার ও আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের প্রতি । তারা অবশ্যই তোমার 
সংগী-সাথী ও পারিষদবর্গ হবে। সব রকম উদারতা ও সংকীর্ণতার উধ্বে উঠে তাদের 


মর্যাদা ও স্থান নিরূপণ করবে। আমার বক্তব্য এতটুকু । তোমার উপর আমি আল্লাহকে 
প্রতিনিধি হিসেবে রেখে যাচ্ছি ।” এছাড়া তিনি ‘আবদুল ‘আযীযকে আরো কিছু উপদেশ 


৩০. আল-‘ইকদ আল-ফারীদ-১/৪২; আহমাদ-যাকী সাফওয়াত, জঞামহারাতু খুঁতাব আল-‘আরাব-২/১৯)১ 


২৬ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


দান করেন। মিসর ত্যাগের পূর্বে বিশরকে ‘আবদুল ‘আযীযের সহকারী এবং মূসা ইবন 
নুসাইরকে তাঁর মন্ত্রী ও উপদেষ্টা নিয়োগের ঘোষণা দেন। 

মারওয়ান মিসর থেকে দিমাশ্্‌কে ফিরে মাত্র দু'মাস জীবিত ছিলেন। অতঃপর তার 
জ্যেষ্ঠপুত্ৰ ‘আবদুল মালিক খলীফা হন । তিনি ‘আবদুল ‘আযীযকে তীর ওয়ালীর পদে 
বহাল রাখেন। ‘আবদুল ‘আযীয তার শাসন আমলে মিসরে অনেক উল্লেখযোগ্য কাজ 
করেন। হিজরী ৬৭ সনে একটি দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করেন। হিজরী ৭০ সনে মিসরে 
“তাউন” (প্লেগ) মহামারী আকারে দেখা দিলে তিনি হুলওয়ানে চলে যান এবং সেখানে 
স্থায়ী হন। সেখানে একাধিক প্রাসাদ ও মসজিদসহ আঙ্গুর ও খেজুরের বহু বাগান তৈরি 
করেন। হিজরী ৭৭ সনে কায়রোর পুরাতন মসজিদটি ভেঙ্গে চতুর্দিকে আরো সম্প্রসারণ 
করে পুনঃনির্মাণ করেন। হিজরী ৬৯ সনে সেখানে দু'টি পুল তৈরি করে 
তার উপর নিজের নামটি খোদাই করেন।** কবি 'উবায়দুল্লাহ ইবন কায়স আর 
রুকায়্যাত (মৃ. ৭৫ হি.)-এর একটি কবিতায় ‘আবদুল ‘আযীযের কর্মকাণ্ডের একটি 
চমৎকার চিত্র বিধৃত হয়েছে।** 

“তা'রীফ” নামক এক প্রকার ধর্মীয় অনুষ্ঠান চালু করেন । আর তা হলো ‘আরাফার দিন 
‘আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মসজিদে অবস্থান করা । তিনি জ্ঞানী-গুণীদের অধিকার 
প্রদান এবং তাদের প্রতি সম্মান প্রদর্শনকে অত্যন্ত উদারতার সাথে বহাল রাখেন । 
মিসরের কাজী ‘আবদুর রহমান ইবন হুজায়রা আল-খাওলানীর ভাতা নির্ধারণ করেন 
বার্ষিক এক হাজার দীনার। আবুল খায়র মারছাদ আল-ইয়াযনীকে তিনি নিজে ডেকে 
তার নিকট থেকে বিভিন্ন বিষয়ে ফাতওয়া নিতেন ।** মিসরের ‘আলিম-‘উলামা, জ্ঞানী- 
গুণী এবং বিভিন্ন ক্ষেত্রের মর্যাদাবান ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে প্রতিদিন আহার করতেন। 
এক হাজার খাঞ্ছা খাবার নিজের বাসস্থানের পাশে এবং অন্যত্র আরো এক শো 
খাঞ্ছা খাবার প্রতিদিন সাধারণ মানুষকে খাওয়ানো হতো ।** প্রতি বছর গ্রীষ্ম ও শীত 
মওসুমের শুরুতে কম আয়ের মানুষ ও অভাবগ্রস্তদের মধ্যে ঠাণ্ডা-গরমের কাপড় বিতরণ 
করতেন। বিধবা, ইয়াতীম ও দুঃস্থদের জন্য প্রতিদিনের ভাতা চালু করেন। মোটকথা 
অভাবীদের অভাব দূরীকরণের জন্য নানাভাবে প্রচেষ্টা চালান। 

কবিগণের সান্নিধ্য তার খুব প্রিয় ছিল। এত উদার হস্তে কবিদের দান করতেন যে, তার 
মৃত্যুর পর কোন কোন কবি কবিতা চর্চা ছেড়ে দেন। বিশেষ করে কবি কুছায়্যির ও 
নুসাইবকে এত অর্থ দান করেন যে কেউ কখনো কোন কবিকে সে পরিমাণ অর্থ দেয়নি । 
কবি কুছায়্যিরকে একজন জিজ্ঞেস করেছিল, আপনি এখন কবিতা বলেন না কেন? 
জবাবে তিনি বলেছিলেন: ‘আবদুল ‘আযীযের পরে আর কার নিকট তেমন প্রতিদানের 
আশা করা যায়?” 


৩১. সুয়ৃতী, হুসনুল মুহাদারা-২/২০৪; আল-কিন্দী, কিতাবু উলাতি মিসর (বৈর্ধত)-১৮৫ 

৩২. মু‘জাম আল-বুলদান-২/২৯৩, ২৯৪; ‘আলী ফা‘উর, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীয-১৪ 
৩৩. হুসূন আল-মুহাদারা-১/১১৮ 

৩৪. ‘আবদুস সালাম, নাদবী-৯ 

৩৫, হুসূন আল-মুহাদারা-২/২৪০ 


তাবি‘ঈদের জীবনকথা ২৭ 


www.amarboi.org 


তিনি কেবল একজন উদার দানশীল ব্যক্তিই ছিলেন না, বরং জনসাধারণের অবস্থার 
উন্নতির লক্ষ্যে মিসরের কৃষি ব্যবস্থারও সংস্কার করেন । সরকারী উদ্যোগে অনেক ফলের 
বাগান. করেন এবং পতিত জমি আবাদ করার জন্য কৃষকদের মধ্যে বষ্টন করেন। 
মিসরের সরকারী পতিত ভূমি আবাদ করার জন্য মূল আরব থেকে কৃষিজীবী লোকদের 
এনে তাদেরকে ভূমি পত্তন দেন। 
তিনি ‘আলিম-‘উলামার ভাতা নির্ধারণ করেন। জ্ঞানের প্রচার-প্রসারের লক্ষ্যে বহু 
বিদ্যালয় ও খানকা প্রতিষ্ঠা করেন। এমনকি নিজের প্রাসাদেও একটি মাদরাসা চালু 
করেন। ইবন কাছীর ‘আবদুল ‘আযীযের মৃত্যু প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে নিমের 
মন্তব্যটি করেন :** 

o> iss ls 2,5 sll GS cm olay 2 ws ci 5৪ 
“‘আবদুল ‘আযীয ইবন মারওয়ান ছিলেন উদার, দানশীল, প্রশংসিত সৎ আমীরদের একজন ।” 
হিজরী ৮৬ সনে ১৪ই জুমাদা আল-উলা সোমবার ‘আবদুল ‘আযীয হুলওয়ানে 
ইনতিকাল করেন এবং ফুসতাতে তাকে দাফন করা হয়। মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মুখ 
থেকে উচ্চারিত হয় এই কথাগুলো : “হায়! আমি যদি উল্লেখযোগ্য কিছু না হতাম! হায়! 
আমি যদি হতাম ধূলিকণা অথবা হতাম হিজাযের কোন অখ্যাত রাখাল!” আরবের বহু 
কবি তার মৃত্যুর পর মরছিয়া লিখেছেন।*' 
‘আবদুল ‘আযীয একাধিক বিয়ে করেন। অনেকগুলো সম্ভান রেখে যান। তবে যে 
সম্ভানের কারণে তার নাম উজ্জ্বল হয়েছে, তিনি এই ‘উমার । অনেকে মনে করেছেন, 
মারের মধ্যে যে সকল গুণ-বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছিল তার পিছনে তার পিতার বড় অবদান 
রয়েছে। কথাটি যেমন সত্য, তেমনি এটাও সত্য যে, তিনি যে মায়ের দুধ পান করেন 
তিনিও ছিলেন একজন উঁচু মাপের মা। 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের জন্ম ও পরিচয় 

‘উমারের ডাকনাম আবূ হাফ্‌স। পিতা “আবদুল ‘আযীয ইবন মারওয়ান। মায়ের নাম 
উম্মু ‘আসিম, দ্বিতীয় খলীফা-ই রাশিদ হযরত ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) পুত্র 
হযরত ‘আসিমের (রা) কন্যা । 

এখানে পূর্বের একটি ঘটনা উল্লেখ করা প্রয়োজন দ্বিতীয় খলীফা হযরত ‘উমার (রা) 
ঘোষণা দিয়েছিলেন যেন দুধে পানি মিশানো না হয়। একদিন রাত্রিবেলা টহল দানের 
সময় তিনি শুনতে পেলেন, জনৈকা মা তার মেয়েকে বলছে; মেয়ে! ভোর হয়ে যাচ্ছে, 
দুধে পানি মিশিয়ে দাও । মেয়েটি বলছে, মা! আপনি জানেন না, আমীরুল মু'মিনীন দুধে 
পানি মিশাতে নিষেধ করেছেন? মা বললো : এ সময় আমীরুল মু'মিনীন. কোথায়? তিনি 
কিভাবে জানবেন? মেয়ে বললো : আমীরুল মু'মিনীন না জানলেও আল্লাহ তো দেখছেন। 
হযরত ‘উমার (রা) ঘরটি চিনে রাখলেন । পরদিন পুত্র ‘আসিমকে বললেন : তুমি এই 


৩৬. আল-বিদায়া ওয়ন নিহায়া-৮/৫৮ 
৩৭. কিতাবু উলাতি মিসর-১৫৮ 


২৮ তাবি“‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


মেয়েকে বিয়ের পয়গাম পাঠাও । আমি আশা করছি এর পেটে এমন সন্তানের জন্ম হবে 
যে সমগ্র আরবের শাসক হবে। ‘আসিম মেয়েটিকে বিয়ে করেন । ‘উমার ইবন ‘আবদিল 
‘আধীয এই দম্পতিরই দৌহিত্র ।"” 

এভাবে তার ধমনীতে ‘উমার ফারুকের (রা) রক্ত বহমান ছিল। সম্ভবতঃ এ কারণে 
মারওয়ানের মতো একজন বিতর্কিত মানুষের বংশে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের 
মতো মহান সংস্কারকের জন্ম হয়। যিনি ছিলেন সততায় আবূ বকর (রা), 
ন্যায়পরায়ণতায় ‘উমার (রা), লজ্জা-শরমে. ‘উছমান (রা) এবং যুহ্দ ও তাকওয়ায়, 
‘আলীর (রা) সমকক্ষ । উমাইয়্যারা ইসলামী উম্মাহ্র প্রাণসত্তাকে যেভাবে হত্যা করেছিল 
তিনি সংস্কারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তা পুনজীবিত করেন। তিনি তৎকালীন খলীফা 
সুলায়মান ইবন ‘আবদিল মালিকের চাচাতো ভাই ছিলেন এবং তার পূর্ববর্তী খলীফা 
আল-ওয়ালীদ ও সুলায়মানের খিলাফতকালে মদীনার ওয়ালীর দায়িত্ব পালন করেন। 
নদের তীরে একটি গ্রাম হুলওয়ানে, যার আমীর ছিলেন তার পিতা, হিজরী ৬১ অথবা 
৬৩ সনে জন্মখহণ করেন।** তবে আল্লামা যাহাবী ‘তাযকিরাতুল হুফ্‌ফাজ' গ্রন্থে উল্লেখ 
করেছেন, ইয়াযীদের খিলাফতকালে মদীনায় তার জন্ম হয় এবং মিসরে পিতার ওয়ালী 
থাকাকালে সেখানে বেড়ে ওঠেন।’ এটাই সঠিক বলে মনে হয়। কারণ, হিজরী ৬৫ 
সনে ‘আবদুল ‘আযীয মিসরে ওয়ালীর দায়িত্ব গহণ করেন। আর তাই হিজরী ৬১ অথবা 
৬৩ সনে হুলওয়ানে তার জন্মগ্রহণ কোনভাবেই বোধগম্য নয়। 


‘উমারের শিক্ষা-দীক্ষা 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীয মদীনায় জন্মখহণ করেন এবং একটু বড় হলে তার পিতা 
মিসরের ওয়ালী নিযুক্ত হন। অবস্থাদৃষ্টে যনে হয় তিনি স্ত্রী-সন্তান মদীনায় রেখেই মিসরে 
যান। সেখান থেকে তিনি স্ত্রী উম্মু ‘আসিমকে ছেলে ‘উমারসহ মিসর যাওয়ার জন্য 
লেখেন। স্বামীর চিঠি পেয়ে উম্মু ‘আসিম চাচা হযরত ‘আবদুল্লাহ ইবন ‘উমারের (রা) 
নিকট যান এবং তাকে সব কিছু খুলে বলে পরামর্শ চান । উল্লেখ্য যে, উম্মু ‘আসিমের 
পিতা হযরত ‘আসিম (রহ) এর আগেই ইনতিকাল করেন। হযরত ‘আবদুল্লাহ ইবন 
‘উমার (রা) বলেন, তুমি তোমার স্বামীর কাছে চলে যাও । তবে এই ছেলেকে আমাদের 
কাছে রেখে যাও। কারণ, তোমাদের সবার চেয়ে আমাদের সাথে এ ছেলের 
মিল সবচেয়ে বেশী । একথাও বর্ণিত হয়েছে যে, হযরত ‘আবদুল্লাহ ইবন ‘উমার (রা) 
বলতেন : ‘উমার ইবনুল খাত্তাবের বংশের মধ্যে তার মতো আর কার চেহারায় এমন 
চিহ্ন আছে যে, ‘আদল-ইনসাফে পৃথিবী ভরে তুলবে?** অতঃপর হযরত উম্মু ‘আসিম 


৩৮. ইবনুল জাওযী, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয-৯৭-৯৮ 
৩৯. ‘আলী-ফা‘উর, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয-১৩ 


৪০. তাযকিরাতুল হুফফাজ-১/১১৮ 
৪১. আল-কামিল ফিত তারীখ-৫/৬৫ 


তাবি‘ঈদের জীবনকথা ২৯ 


www.amarboi.org 


ছেলে ‘উমারকে তার নানা হযরত. ‘আবদুল্লাহ ইবন ‘উমারের (রা) তত্ত্বাবধানে রেখে 
মিসর চলে যান। 

উম্মু ‘আসিম মিসরে পৌছলে সঙ্গে ছেলেকে না দেখে ‘আবদুল ‘আযীয জিজ্ঞেস করেন : 
‘উমার কোথায়? স্ত্রীর কাছে সব কথা শোনার পর ভীষণ খুশী হন । সাথে সাথে তিনি 
দিমাশ্‌কে বড় ভাই খলীফা ‘আবদুল মালিককে বিষয়টি জানিয়ে দেন। খলীফা এই শিশু- 
‘উমারের জন্য এক হাজার দীনার মাসিক ভাতা নির্ধারণ করে দেন। 


মায়ের সাথে মদীনায় থাকা অবস্থায় প্রাথমিক শিক্ষা মা ও নানা হযরত ‘আবদুন্তাহ ইবন 
উমারের (রা) নিকট শুরু হয়। যেমন ইবন ‘আবদিল হাকাম বর্ণনা করেছেন :** 
ul b J of J x2 pS Le of GEIL AS pas cy dae IL Sb ob 
PIAL JD pS 4 GH8 a6 0 das a4 - JE Se oS of lL 
SDS Je 0955 sl 
‘শিশু ‘উমার ‘আবদুল্লাহ ইবন ‘উমারের (রা) সাথে তার মায়ের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে 
প্রায়ই তার নিকট যেতেন। ফিরে এসে মাকে বলতেন, মা! আমি আমার মামার মতো 
হতে চাই । মামা বলতে তিনি ‘আবদুল্লাহ ইবন ‘উমারকে বুঝাতেন । মা আদর করতেন 
এবং সাস্তবনা দিয়ে বলতেন, চিন্তা করোনা, তুমি তার মতই হবে ।' 
‘আবদুল্লাহ ইবন ‘উমারের (রা) নিকট এ শিক্ষা হয়তো কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল 
না। যেহেতু মা ও ছেলে উভয়ে তার তত্বাবধানে ছিলেন, তাই এ শিক্ষা ছিল একান্তই 
পারিবারিক । আর যেহেতু উম্মু ‘আসিমের পিতা ‘আসিম জীবিত ছিলেন না, তাই উম্মু 
‘আসিম সব সময় সকল বিষয়ে চাচার পরামর্শ মেনে চলতেন। 
কিছুকাল পরে ‘উমার তার পিতা ‘আবদুল ‘আধযীযের নিকট চলে যান। সেখানে পিতার 
তত্বাবধানে অবস্থান করতে থাকেন। এর মধ্যে হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে ৷ যার 
পরিপ্রেক্ষিতে পিতা-মাতা মনে করলেন তার শিক্ষা মদীনাতে হওয়াই সঙ্গত । অতঃপর 
ভারা তাকে আবার মদীনায় পাঠিয়ে দেন।* যে ঘটনার প্রেক্ষিতে ‘উমারকে মদীনায় 
পাঠানোর সিদ্ধান্ত হয় তা হলো, একদিন শিশু ‘উমার সকলের অগোচরে একাই গাধার 
পিঠে চড়তে যান এবং পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। এ অবস্থায় মায়ের নিকট আনা হলে 
মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে মুখের ক্ষত থেকে রক্ত মুছতে মুছতে সংগে কোন প্রহরী 
না দেওয়ায় পিতাকে ভীষণ তিরস্কার করেন।** পিতা ধৈর্যের সাথে জবাব দেন : উম্মু 
‘আসিম! তুমি একটু চুপ কর । সে যদি বানু উঁমাইয়্যার মারাত্মক ক্ষতচিহ্নের অধিকারী 
হয়ে যায় তাহলে তোমার জন্য খুশীর খবর 1$* অপর একটি বর্ণনা মতে, গাধার পিঠ 


৪২. ইবন ‘আবদিল হাকাম, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয-১৯; রশীদ আখতার নাদবী, সীরাতে 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয-৪৬ 

৪৩. সীরাতে ইবন ‘আবদিল হাকাম-১৯-২০ 

88. তাবারী, তারীখ-৫/৩১৯ 

8৫. কিতাবুল আগানী-৮/১৪৯; আল-কামিল ফিত তারীখ-৫/৫৯ 


৩০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


থেকে পড়ে আহত হলে ‘উমারের এক ভাই আসবাগ ইবন ‘আবদিল ‘আযীয সে কথা 
শুনে হাসিতে ফেটে পড়ে । পিতা তাকে ধমক দিয়ে বলেন, তোমার ভাই পড়ে আহত 
হয়েছে, আর এই কষ্টের কথা শুনে তুমি হাসছো? আসবাগ বললো : হে মাননীয় আমীর! 
ভাই কষ্ট পেয়েছে সে জন্য আমি হাসছি না, এজন্যও হাসছি না যে, তার পড়ে যাওয়াতে 
আমি খুশী হয়েছি। সে পড়ে গিয়ে বান্‌ উমাইয়্যার অধিকতর ক্ষতচিহ্নের অধিকারী 
ব্যক্তিতে পরিণত হয়েছে, তাই আমি বুশী হয়েছি। সে অবশ্যই ভাগ্যবান ।** 
আসলে এই কথারও একটা প্রেক্ষাপট আছে। বানু উমাইয়্যাদের মধ্যে ব্যাপকভাবে 
একথা প্রচলিত ছিল যে, খুরাসানের জনৈক সূফী সাধক ব্যক্তি স্বপ্নে দেখেন যে, এক 
মহান ব্যক্তি তাকে বলছেন :*' 

Lye oils US Yas 05331 ag Ll 8 2 CEI1 Ys 
“যখন বানু উমাইয়্যার ললাটে ক্ষতচিহ্ন ব্যক্তিটি খিলাফতের অধিকারী হবে তখন পৃথিবী 
আদল-ইনসাফে ভরে দেবে, যেমন ভরে গেছে যুলুম-অত্যাচারে ৷” 
আরো বর্ণিত হয়েছে, স্বপ্নে উক্ত ব্যক্তি আরো বলেন : 

das oll Sb ld GIES oly 8 £3! 

“যখন বানূ মারওয়ানের ক্ষতচিহ্ন বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্র ক্ষমতার অধিকারী হবে তখন তুমি 
তার বাই‘আত করবে । কারণ, তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ।” 
অতঃপর স্বপ্নে আদিষ্ট লোকটি বলেন, তারপর থেকে আমি খোজ নিতে থাকি কখন সেই 
লোকটি খিলাফতের মসনদে আসীন হবেন । অবশেষে ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীয 
খলীফা হলেন। তারপর তিনবার তাকে স্বপ্নের মধ্যে আমাকে দেখানো হয় এবং গিয়ে 
তার হাতে বাই‘আত করি । 
উপরোক্ত ভবিষ্যদ্বাণীটি হযরত ‘উমার ইবন আল বখাত্তাবের (রা) বলেও কোন কোন 
বর্ণনায় এসেছে। বর্ণিত হয়েছে একদিন তিনি একটি স্বপ্ন দেখেন। ঘুম থেকে জেগে 
চোখ-মুখ কচলাতে কচলাতে বললেন : 


Li 2443 S53 on pl OFF2 SUI lin ono 
‘আমার সন্তানদের মধ্যে ললাটে আঘাতের চিহ্ন বিশিষ্ট এই লোকটি কে? সে আমার 
পদাঙ্ক অনুসরণ করবে ।” 
তিনি আরো বলেন : | 

ip EY u2)31 5 S| “4g >) Sd) mol 
“আমার সন্তানদের মধ্যে এমন এক ব্যক্তি হবে যার চেহারায় আঘাতের চিহ্ন থাকবে- সে 
‘আদল ও ইনসাফে পৃথিবী ভরে দেবে।” 
হযরত ‘আবদুল্লাহ ইবন উমার (রা) তার পিতার কথাটির পুনরাবৃত্তি করে 
প্রায়ই বলতেন : 


৪৬. ‘আবদুল ‘আযীয সায়্যিদুল আহ্‌ল, আল-খলীফাতু আয-যাহিদ (বৈরূত)-২১ 
৪৭. আল-বিদায়া ওয়ান নিহায়া-৮/১৯০ 


তাবি‘ঈদের জীবনকথা ৩১ 


www.amarboi.org 


Jas 8,31 a LaSe ag 3 2 dy Ce SUM lin or 1 SAS 
“হায়! আমি যদি ‘উমারের বংশধরদের মধ্যে সেই সন্তানটিকে চিনতে পারতাম যার 
চেহারায় চিহ্ন রয়েছে এবং সে পৃথিবী ‘আদল-ইনসাফে পূর্ণ করে দেবে।”*” 
বানু উমাইয়্যার ছোট-বড় সকলের এ ভবিষ্যদ্বাণীটি জানা ছিল । আর তাই পিতা ‘আবদুল 
‘আযীয তার ক্ষত স্থানের রক্ত মুছতে মুছতে বলছিলেন :** 

2 151 Bl ool 8 CA SS | 

“তুমি যদি বানূ উমাইয়্যার মারাত্মক আঘাত-চিহ্নিত ব্যক্তি হও তাহলে তো একজন 
ভাগ্যবান মানুষ ৷” পরবর্তীতে তাকে যে- ২১/ 5% পশোঁ _ (আশাজ্জু বানী উমাইয়্যা) বলা 
হতো তার উৎপৃত্তি এখান থেকেই । সত্যি সত্যি ‘আদল-ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি এত 
প্রসিদ্ধ হন যে, বলা হয়ে থাকে - ১1১৮ ৪% ১৯৪1 ০০3৬), £531 - “আল-আশাজ্জ ও 
আন-নাকিস (আঘাতের চিহ্ন বিশিষ্ট ব্যক্তি ও ত্রোসকারী), এ দু'জন বানু মারওয়ানের 
অধিক ন্যায়পরায়ণ ব্যক্তি ।” উল্লেখ্য যে, আন-নাকিস হলেন ইয়াধীদ ইবন আল- 
ওয়ালীদ । তার এমন নাম হওয়ার কারণ হলো, খলীফা ওয়ালীদ হিজাযবাসীদের যে 
ভাতা নির্ধারণ করেন তিনি তা কমিয়ে দেন। 
উপরোক্ত বর্ণনা ও ঘটনার কারণে ‘উমার বানু উমাইয়্যার সকলের ঈর্ষণীয় প্রিয় পাত্রে 
পরিণত হন । চাচা খলীফা ‘আবদুল মালিক তো তাকে নিজের সন্তানদের চাইতেও বেশী 
ভালোবাসতেন । সকলের উপর তাঁকে প্রাধান্য দিতেন। এজন্য তার এক পুত্র তাকে 
একবার তিরস্কার করলে তিনি বলেন, কি কারণে আমি তাকে এত ভালোবাসী তা কি 
তুমি জান? সে বললো : না। ‘আবদুল মালিক বললেন :** 


Ss of ax Jas 4531 ay SHI lays sx Cl 23 by BIS Sh 
“সে একদিন খিলাফতের অধিকারী হবে, সে বানু মারওয়ানের ললাটে আঘাতের চিহ্ন 
বিশিষ্ট ব্যক্তি, যে পৃথিবী জুলুম-অত্যাচারে ভরে যাওয়ার পর আবার ‘'আদল-ইনসাফে পূর্ণ 
করে দেবে। সুতরাং কেন আমি তাকে ভালোবাসবো না, আর কেন আমি তাকে কাছে 
রাখবো না?” 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীয দ্বিতীয়বার মদীনায় আসলেন এবং প্রখ্যাত তাবি'ঈ সালিহ 
ইবন কায়সানের সার্বিক তত্ত্বাবধানে তার তা'লীম ও তারবিয়্যাত (শিক্ষা ও প্রশিক্ষণ) 
চলতে থাকে। তিনি অত্যন্ত কঠোরভাবে তাকে ধর্মীয় কর্মকাণ্ড ও নৈতিক আচরণ শিক্ষা 
দেন। তিনি যে ‘উমারকে কঠোর পর্যবেক্ষণে রাখেন তার প্রমাণ পাওয়া যায় একটি ঘটনা 


৪৮. প্রাগুক্ত-২০; সীরাতু ইবন ‘আবদিল হাকাম-১৮; সুয়ূতী, তারীখ আল-খুলাফা-২২৯ 
৪৯. আল-বিদায়া ওয়ান নিহায়া-৮/১৯২ 

৫০. আল-খলীফাতু আয-যাহিদ-২৩ 

৩২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


দ্বারা । একবার নামাযের জামা'আতে শরীক হতে ‘উমারের একটু দেরী হলো । সম্মানীত 
শিক্ষক সালিহ ইবন কায়সান এর কারণ জানতে চাইলে ‘উমার বলেন, মাথার কেশ 
বিন্যাস করতে গিয়ে দেরী হয়ে গেছে। সালিহ বললেন, কেশ বিন্যাসের প্রতি এতই 
আসক্ত হয়েছো যে তা নামাযের উপরও প্রাধান্য পেতে আরম্ভ করেছে? বিষয়টি তিনি 
মিসরে অবস্থানরত ‘উমারের পিতা ‘আবদুল ‘আযীযকে পত্র দিয়ে জানালেন। পত্র পেয়ে 
বিলম্ব না করে তিনি এক ব্যক্তিকে মদীনায় পাঠালেন । লোকটি মদীনায় পৌছে প্রথমে 
‘উমারের মাথা ন্যাড়া করে, তারপর অন্যদের সাথে কথা বলে ।** 

শৈশবের এই ঘটনা তাকে এত প্রভাবিত করে যে, পরবর্তীতে তিনি নিজের সন্তানদেরও 
গৃহ-শিক্ষক নিয়োগ করেন এই সালিহ ইবন কায়সানকে ।“২ 

‘আবদুল ‘আযীয যে তার সন্তানের শিক্ষা-দীক্ষার প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন তা তার 
সম্ভানের শিক্ষককে লেখা একটি চিঠিতে স্পষ্ট হয়ে উঠেছে :** 


oe SE oF SLL dyad Sy SU G4 ple SE LS SB ws bl 
OB Gall ISly cpelBY oxal 43 lil F223 gt Lol S333 lye 
Onin Lb Jol OS 9c | tht) 4 AS ub all J cli) EA tr us 
sl SB oan pl BS Liles olbdll ow jay sl ADU diy Sol cn 
Sune U2 CHL SEEN Ely Bjlall 14> Of pall Jal cs SUD on 
OLD Oe ey Pe PE LS oily Ul ill Aly LS ADI GUI 
La 52 Bio 5A IL CI UB) 3 JUS Ep DB SY gb 

ABW! I Srl pS ILS 
“অতঃপর এই যে, আমি আমার সন্তানের শিক্ষার জন্য আপনাকে মনোনীত করেছি। 
আমার অন্য সব মাওয়ালী ও বিশিষ্ট ব্যক্তিদের বাদ দিয়ে আপনার কাছে তাকে দিয়েছি। 
আপনি তাকে কঠোরভাবে আদেশ করুন যা তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আড্ডা 
থেকে বিরত রাখুন । কারণ, তা অমনোযোগিতা জন্ম দেয়। হাসিকে কমান বেশী 
হাসিতে অন্তর মরে যায়। আপনার শিক্ষার সূচনাতেই তার যেন খেল-তামাশার প্রতি 
বিরূপ ধারণা গড়ে ওঠে ৷ খেল-তামাশার উৎস হলো শয়তান, আর তার পরিণতি পরম 


করুণাময়ের অসমস্তুষ্টি । বিশ্বস্ত জ্ঞানী ব্যক্তিদের নিকট থেকে আমি জেনেছি, বাদ্যযন্ত্রের 
উপস্থিতি, গান শোনা ও এসবের প্রতি নিবেদিত হওয়া অন্তরে নিফাক বা কপটতা জন্য 


৫১. আল-বিদায়া ওয়ান নিহায়া-৮/১৯২; আল-কামিল ফিত তারীখ-৫/৬৫ 
৫২. তাযকিরাতুল হুফফাজ-১/৩৩৩ 
৫৩. ‘আলী ফা‘উর, সীরাতু ‘উমার-১৬ 


৫- তাবি'ঈদের জীবনকথা ৩৩ 


www.amarboi.org 


দেয়, যেমন পানি জন্ম দেয় তৃণলতা। প্রত্যেক শিশু প্রতিদিন কুরআনের কিছু অংশ 
সঠিকভাবে পাঠ করবে। পাঠ শেষে তারা ঢাল, বর্শা ও তীর নিয়ে খালি পায়ে বেরিয়ে 
যাবে এবং সাতটি তীর-বর্শা নিক্ষেপ করবে । তারপর ফিরে এসে বিশ্রাম নিবে” 


‘আবদুল ‘আযীয যখন হজ্জের উদ্দেশ্যে আসতেন তখন মদীনায় পুত্র ‘উমার এবং তার 
শিক্ষক ও প্রশিক্ষক সালিহ ইবন কায়সানের সাথে দেখা করতেন । নিজের সন্তানের 
শিক্ষা-দীক্ষার অবস্থা সম্পর্কে অবগত হতেন ।** 

সাধারণ বানু উমাইয়্যাদের মতো ‘উমারও তার শিক্ষা জীবনে হযরত ‘আলীর (রা) 
সমালোচনা ও দোষ-ক্রটি বর্ণনা করতেন। একথা তার অপর একজন মহান শিক্ষক 
‘উবায়দুল্লাহ ইবন ‘উতবার কানে গেলে তিনি ভীষণ মনঃক্ষুণু হলেন। একদিন যথারীতি 
‘উমার তার কাছে গেলেন, কিন্তু তিনি কথা না বলে মুখ ফিরিয়ে নিলেন। ‘উমার তার 
সাথে এমন আচরণের কারণ জিজ্ঞেস করলেন। ‘উবায়দুল্লাহ রাগতঃ দৃষ্টিতে তার দিকে 
তাকিয়ে জিজ্ঞেস করলেন: 

“তুমি কিভাবে জানলে যে, বদরী যোদ্ধাদের প্রতি আল্লাহ সস্তুষ্ট হওয়ার পর আবার 
অসস্তুষ্ট হয়ে গেছেন?” ‘উমার তার মহান শিক্ষকের কথার মর্ম বুঝে ফেলেন । সাথে 
সাথে তিনি তাওবা করেন এবং অঙ্গীকার করেন যে, ভবিষ্যতে আর কখনো ‘আলীর (রা) 
সমালোচনা করবেন না । তিনি আজীবন এ অঙ্গীকার পালন করেছেন। 

এখানে উল্লেখিত দু'টি ঘটনার আলোকে বুঝা যায় তার মহান শিক্ষকগণ তাকে কেবল 
বাহ্যিক শিক্ষাই দেননি, বরং নৈতিক ও মানসিক উভয় শিক্ষা সমানভাবে দিয়ে তাকে 
ভবিষ্যতের জন্য যোগ্য করে তোলেন। 

এমন কঠোর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মধ্যে তিনি শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করেন। 
জ্ঞানার্জনের প্রতি তার প্রবল আগ্রহও ছিল। তিনি নিজেই বলেছেন, ‘আমি মদীনায় অন্য 
সব সাধারণ ছেলেদের মতই একজন ছিলাম । পরে আমার মধ্যে আরবী ভাষা ও কবিতার 
আগ্রহ সৃষ্টি হয়’ । সুতরাং প্রবল আগ্রহ-উদ্দীপনার সাথে তিনি জ্ঞানার্জন করেন। এটা ছিল 
তার শিক্ষার প্রথম পর্যায় । আর যে পর্যায়ের জ্ঞানার্জন তাকে ইমামের আসনে প্রতিষ্ঠিত 
করে সেটা ছিল তার মদীনার গভর্ণর থাকাকালীন সময় । এ সময় তিনি বড় বড় 
‘আলিমদের সাহচার্য লাভ করেন এবং জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আলোচনা-পর্যালোচনার 
সুযোগ গ্রহণ করেন। তিনি বলতেন, আমি যখন মদীনা ছাড়লাম তখন আমার চেয়ে বড় 
কোন ‘আলিম ছিলেন না ।** 


বিয়ে 

উমার মদীনায় অবস্থানকালে তাঁর পিতা ‘আবদুল ‘আযীয মিসরে ইনতিকাল করেন। 
চাচা খলীফা ‘আবদুল মালিক তাকে দিমাশ্‌কে ডেকে নেন এবং নিজ কন্যা ফাতিমাকে 
তার সাথে বিয়ে দেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় এভাবে : 


৫৪. আল-বিদায়া ওয়ান নিহায়া-৮/১৯২ 
৫৫. তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১৩৩ 


৩৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


Labl Sil ox wl S295 35 
“আমীরুল মু'মিনীন তীর কন্যা ফাতিমাকে তোমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করছেন।” 
জবাবে ‘উমার বলেন: 
LA 4S, ball dal 335 12> oxi wl b bl M2 
“হে আমীরুল মু'মিনীন! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনি প্রচুর দান 
করেছেন এবং প্রত্যাশা পূরণ করেছেন ।”“* 
ফাতিমা অত্যন্ত ভাগ্যবতী ও বুদ্ধিমতী. শাহযাদী ছিলেন। একজন আরব কবি তার 
সম্পর্কে বলেছেন :*' 
Lr9) Galle SIS al + bax Lally LAI ody 
“তিনি খলীফার কন্যা, তার দাদাও খলীফা ছিলেন । বহুজন খলীফার ভগ্নী তিনি, তার 
স্বামীও খলীফা । 


ক্ষমতার মসনদে 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয শিক্ষা জগতের সাথেই বেশী মানানসই ব্যক্তি ছিলেন। 
কিন্তু শাহী খান্দানের সদস্য হওয়ার কারণে খুব দ্রুত ক্ষমতার কেন্দ্রস্থলে চলে যান। 
সর্বপ্রথম খলীফা ‘আবদুল মালিক তাকে খুনাসিরা (০ )-এর ওয়ালী নিয়োগ 
করেন।” হিজরী ৮৬ সনে ‘আবদুল মালিকের মৃত্যুর পর ওয়ালীদ ইবন ‘আবদিল 
মালিক খিলাফতের মসনদে আসীন হন। তিনি ‘উমারের সততা ও যোগ্যতা সম্পর্কে 
অবহিত ছিলেন। তাই তিনি হিজরী ৮৭ সনের ২৩ রাবী‘উল আওয়াল হিশাম ইবন 
ইসমা‘ঈলকে মদীনার ওয়ালীর পদ থেকে অপসারণ করে তদস্থলে ‘উমার ইবন ‘আবদিল 
‘আধযীযকে নিয়োগ দান করেন। 
এই নিয়োগ গ্রহণের ব্যাপারে তিনি ইতস্ততঃ করতে থাকেন । ফলে মদীনা গমনে বিলম্ব 
হতে থাকে । ওয়ালীদ তাকে ডেকে জিজ্ঞেস করেন : ‘উমার যাচ্ছো না কেন? বললেন: 
কিছু শর্ত সাপেক্ষে আমি সেখানে যেতে পারি। ওয়ালীদ শর্তগুলো জানতে চান । তিনি 
বললেন : তথাকার পূর্বের ওয়ালীগণের মতো আমাকে জুলুম-নির্যাতনে বাধ্য করতে 
পারবেন না । ওয়ালীদ তার শর্ত মেনে নেন এবং বলেন : তুমি সত্য ও সঠিকভাবে কাজ 
করবে, তাতে যদি বায়তুল মালে একটি দিরহামও জমা না হয় তাতে কোন পরোয়া 
করবে না।** অতঃপর এই শর্তের ভিত্তিতে তিনি মদীনা রওয়ানা হন । সেই সময়ের 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয পরবর্তীকালের দুনিয়ার ভোগ-বিলাস বিমুখ দরবেশ 
৫৬. তারীখ আল-খুলাফা-৬৩০; আল-‘ইক্‌্দ আল-ফারীদ-৪/১৫২ 
৫৭. ইসলামী বিশ্বকোষ (বাংলা)-৬/২ 
৫৮. ইবনুল জাওযী, সীরাতু ‘উমার-২৪২ 
৫৯. প্রাগুক্ত-৩২, ৩৩ 

তাবি'ঈদের জীবনকথা ৩৫ 


www.amarboi.org 


‘উমার ছিলেন না। তিনি তখন হ্ষমতা ও প্রাচুর্যের অধিকারী শাহী খান্দানের একজন 
সদস্য এবং আড়ম্বরপূর্ণ বিলাসী জীবন যাপনে অভ্যস্ত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয । 
তাই তার ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্রের বোঝা তিরিশটি উটের পিঠে চাপিয়ে তিনি 
মদীনায় উপস্থিত হন।* মদীনায় মারওয়ান ভবনে ওঠেন । যুহরের নামাযের পর মদীনার 
তৎকালীন দশজন বিখ্যাত ফকীহ ও ‘আলিমকে ডেকে পাঠান । তারা হলেন : ‘উরওয়া 
ইবন আয-যুবায়র, আবূ বকর ইবন সুলায়মান ইবন আবী খায়ছামা, ‘উবায়দুল্লাহ ইবন 
হারিছ, সুলায়মান ইবন ইয়াসার, আল-কাসিম ইবন মুহাম্মাদ, সালিম ইবন ‘আবদিল্লাহ 
ইবন ‘উমার (রা), ‘আবদুল্লাহ ইবন ‘উবায়দিল্লাহ ইবন ‘আমর, ‘আবদুল্লাহ ইবন ‘আমির 
ইবন রাবী‘আ ও খারিজা ইবন যায়দ (রা) । তারা উপস্থিত হলে ‘উমার তাদের উদ্দেশ্যে 
নিমের কথাগুলো বলেন :** 
of al GA le Ulyol 43d 09559 ale OTH pS Sys Wl sl 
oe SAL gf Saiy lol mi2l) OB pS ya> on Sly 3f poly NL Al abl 
sib JL DS al 2 gle dl EU UNE J hl 
“আমি আপনাদেরকে এমন এক কাজের জন্য ডেকেছি যাতে আপনারা প্রতিদান পাবেন 
এবং সত্যের সহযোগী হিসেবে স্বীকৃতি লাভ করবেন । আমি আপনাদের পরামর্শ ছাড়া 
কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে চাই না। এ কারণে আপনারা কাউকে কারো উপর 
জুলুম-অত্যাচার করতে দেখলে অথবা আমার কোন কর্মকর্তা-কর্মচারী কারো উপর জুলুম 
করছে এমন খবর পেলে আল্লাহর ওয়াস্তে আমাকে অবশ্যই অবহিত করবেন।” তার এ 


কথাগুলো শোনার পর উপস্থিত ফকীহ-‘আলিমগণ তাল মঙ্গল কামনা করতে করতে 

ফিরে যান। ইমাম আল-কাসিম ইবন মুহাম্মাদ ‘উমারের বক্তব্য শেষে মন্তব্য করেন :** 
.Gbiz J OS cm Ghiy pol 

“যারা কথা বলতে পারতো না এখন তারা কথা বলতে পারবে।” 

আসলে ভোগ-বিলাসী জীবন যাপন করলেও তার স্বভাব-প্রকৃতি ছিল সুস্থ ও পরিচ্ছন্ন । 

তাই সেই তরুণ বয়সে ক্ষমতার মসনদে আসীন হয়ে এমন পরিচ্ছন্ন কথা বলতে 

সক্ষম হন । 

‘উমার উল্লেখিত ‘আলিমগণের মধ্যে কিছু অনুকরণীয় আদর্শ দেখতে পেয়েছিলেন। তিনি 


‘উবায়দুল্লাহ ইবন ‘আবদিল্লাহ ইবন ‘উতবার মধ্যে দেখেছিলেন একজন দয়ালু উটের 
রাখালের আদর্শ, যে তার উটকে সব সময় বিপজ্জনক স্থান থেকে দূরে রাখার জন্য 


৬০. তারীথ আল-‘ইয়া‘কুবী-২/৩৩৫ 
৬১. আল-কামিল ফিত তারীখ-৪/৫২৬; জামহারাতু খুতাব আল-‘আরাব-২/২১০ 
৬২. মুফতী ‘আমীমুল ইহসান, তারীখুল ইসলাম (বাংলা অনু.)-২০৭ 


৩৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


কঠোরতা করে। আল-কাসিম ইবন মুহাম্মাদকে দেখেছিলেন সর্বাধিক ন্যায়পরায়ণ এবং 
খিলাফতের সর্বাধিক যোগ্য ব্যক্তিরূপে। আর ‘আলী ইবন আল-হুসায়ন যাইনুল 
‘আবিদীনকে দেখেছিলেন সবচেয়ে ভালো মানুষ এবং বিশ্ববাসীর নেতারূপে । সুতরাং 
করতে পারেন।** 


আমীরুল হজ্জের দায়িত্ব পালন 

খুলাফায়ে রাশেদীনের আমল থেকে এ রীতি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে, খলীফা নিজে 
আমীরুল হজ্জ হতেন এবং জনগণকে তার সাথে হজ্জ আদায়ে নেতৃত্ব দিতেন । ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীয মদীনার ওয়ালী থাকাকালে বেশ কয়েকবার এ পবিত্র দায়িত্ব 
পালন করেন। হিজরী ৮৭, ৮৯, ৯০, ৯২ ও ৯৩ সনে তার নেতৃত্বে হজ্জ অনুষ্ঠিত হয়।** 
হিজরী ৯৭ সনে খলীফা সুলায়মান হজ্জ আদায় করেন। মদীনা থেকে মক্কা যাওয়ার সময় 
‘উমার তার সফর সঙ্গী ছিলেন। কাফেলা রাবিগে অবস্থানকালে আকাশে প্রবল মেঘ, 
বিদ্যুতের ঝলকানি ও প্রচণ্ড বন্রের শব্দে সুলায়মান ভীত-শঙ্কিত হয়ে পড়েন । তখন 
‘উমার তাকে বলেন : ৫/1১০ 5:55 :২১>,)৷ ০১৯ _ এই যদি হয় রহমত (করুণা, দয়া) 
তাহলে আযাব (শাস্তি) কেমন?” 


মসজিদে নববীর নির্মাণ 

মদীনার ওয়ালী থাকাকালে হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যে অক্ষয় কীর্তিগুলো 
সম্পাদন করেন তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য মসজিদে নববীর নির্মাণ । যদিও হযরত 
‘উমার ইবন আল-খাত্তাবের (রা) খিলাফতকালেই মসজিদে নববীর পরিবর্তন ও পরিবর্ধন 
শুরু হয়ে গিয়েছিল, বিশেষতঃ হযরত ‘উছমান (রা) এটিকে খুবই জাকজমকপূর্ণ করে 
তুলেছিলেন। তার পরে হযরত ‘আলীর (রা) সময় থেকে খলীফা ‘আবদুল মালিকের 
সময় পর্যন্ত কোন খলীফা এই মসজিদের ব্যাপারে কোন রকম উদ্যোগ গ্রহণ করেননি । 
অবশ্য খলীফা ‘আবদুল মালিক একবার সম্প্রসারণের চেষ্টা করেছিলেন, কিন্তু 
মদীনাবাসীদের অস্বীকৃতির কারণে সম্ভব হয়নি । খলীফা ওয়ালীদ ইবন ‘আবদিল মালিক 
এ ব্যাপারে বিশেষ দৃষ্টি দেন এবং তিনি মসজিদটিকে সম্পূর্ণ নতুন কাঠামো ও শৈলীতে 
নির্মাণ করতে চান । দিমাশ্্‌কের জামি‘ মসজিদ নির্মাণ শেষ করে তিনি হিজরী ৮৮ সনে 
উমার ইবন ‘আবদিল ‘আযীযকে লিখলেন, মসজিদে নববী নতুন করে নির্মাণ করতে 
হবে এবং এর আশে পাশে আযওয়াজে মুতাহ্‌হারাত অর্থাৎ হযরত রাসূলে কারীমের (সা) 
পূতঃপবিত্র বেগমদের যে সকল হুজরা ও অন্যান্য বাড়ী-ঘর আছে অর্থের বিনিময়ে 
সেগুলো অধিগ্রহণ করে মসজিদের অন্তর্ভুক্ত করতে হবে। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
অত্যন্ত দক্ষতার সাথে খলীফার এ আদেশ বাস্তবায়ন করেন। 


৬৩. ‘আলী ফা‘উর, সীরাতু ‘উমার-২৪ 
৬৪. তারীখ আল-ইয়া‘কূবী-২/২৯১ 
৬৫, প্রাগুক্ত-২/২৯৮ 
তাবি‘ঈদের জীবনকথা ৩৭ 


www.amarboi.org 


খলীফা ওয়ালীদ মসজিদে নববীর সম্প্রসারণ বিষয়ে ‘উমারকে যে দিক নির্দেশনামূলক 
পত্র দেন তার কিছু অংশ নিমে উদ্ধৃত হলো :*" 
Mie stl od BAILEY oily DI Sl A Sly coy of UDI p35 
A 3 DD Opel SLa53t 3ols pals paaly Jas Las SL 10933 
Bl uliss 
“সম্ভব হলে কিবলাকে (মিহরাবকে) সামনে এগিয়ে নিবে। তোমার মামাদের অবস্থানের 
কারণে তুমি তা পারবে। তারা তোমার বিরোধিতা করবে না । আর কেউ বাধ সাধলে 
ন্যায্য মূল্য দিয়ে রাজি করাবে এবং ভেঙ্গে তাদের মূল্য দিয়ে দিবে। এ ব্যাপারে তোমার 
জন্য ‘উমার ও ‘উছমানের (রা) মধ্যে দৃষ্টান্ত রয়েছে।” 
পত্র পেয়ে ‘উমার মসজিদের আশে-পাশের বাড়ী-ঘরের মালিকদের ডেকে খলীফার পত্রটি 
পাঠ করে শোনান । তারা অর্থের বিনিময়ে নিজেদের মালিকানা ছেড়ে দিতে রাজি হয় । 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয পুরাতন মসজিদ, উম্মাহাতুল মু'মিনীনের হুজরাসমূহ ও 
আশে-পাশের বাড়ী-ঘর ভাংতে আরম্ভ করেন । তখন তার সংগে ছিলেন কাসিম, সালিম, 
আবূ বকর ইবন ‘আবদির রহমান (রহ) প্রমুখ মদীনার বিশিষ্ট ফকীহগণ । তারা সকলে 
উম্মাহাতুল মু’মিনীনের হুজরাসমূহ মসজিদের মধ্যে ঢুকিয়ে নতুন মসজিদের ভিত্তি 
স্থাপন করেন। 
হিজরী ৮৮ সনে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং তখনই খলীফা ওয়ালীদ রোমান 
সম্রাটকে একটি পত্রে এই বলে অনুরোধ করেন যে, আমরা আমাদের নবীর মসজিদের 
নির্মাণ কাজ শুরু করেছি, আপনারা আমাদের সাহায্য করুন । পত্র পেয়ে রোমান সম্রাট 
এক লাখ মিছকাল স্বর্ণ, এক শো কারিগর ও চনল্লিশটি উট বোঝাই মার্বেল পাথর 
পাঠান।*' ওয়ালীদ মাদায়েনের প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে মার্বেল পাথর খৌজারও 
নির্দেশ দেন। এভাবে যখন সকল উপকরণ সংগ্রহ শেষ হয় তখন ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয এত গুরুত্বের সাথে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন যে, কারুকার্যের এক 
একজন কারিগরকে ৩০ দিরহাম পর্যন্ত তার একটি কাজের জন্য পুরস্কার দিতেন। 
ইতোপূর্বে যদিও মসজিদে নববীর বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছিল, কিন্তু গস্ববজ ও 
মিহরাবের দিকে তখনও কেট দৃষ্টি দেননি। এটা উদ্ভাবনের গৌরব ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয অর্জন করেন। তিনি মসজিদের চার কোণে মিহরাব তৈরি করান 
এবং পানির নালাগুলো তৈরি করান কাচ দ্বারা । ফলে তা এক দৃষ্টিনন্দন স্থাপত্যে 
পরিণত হয়।*” 


৬৬. আল-কামিল ফিত তারীখ-৪/৫৩২ 
৬৭. প্রাগুক্ত-৫/৫৩২; তাবারী, তারীখ-৫/২২৩ 
৬৮. ইবন তুগরী বারদী, আন-নুজ্বুম আয-যাহিরা-১/৬৭, ২১৫; খুলাসাতুল ওয়াফা-১৩৯-১৪০. 


৩৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


হিজরী ৮৮ সনে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং তা শেষ হয় হিজরী ৯০ সনে। 
হিজরী ৯১ সনে খলীফা ওয়ালীদ হজ্জ আদায় এবং সেই সাথে নবনির্মিত মদীনার 
মসজিদ পরিদর্শনের পরিকল্পনা করেন। তিনি মদীনার কাছাকাছি পৌছলে ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয মদীনার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে তাকে 
স্বাগতম জানান।** খলীফা ওয়ালীদ মসজিদে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখতে আরম্ভ 
করেন। মূল মসজিদের ছাদের দিকে দৃষ্টি পড়তেই ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযকে 
বলেন, গোটা মসজিদের ছাদ এমনভাবে করলেন না কেন? 

বললেন : খরচ অনেক বেশী পড়তো । কেবল কিবলার দিকের দেওয়াল এবং দুই ছাদের 
মধ্যবর্তী স্থানের জন্য পঁয়তাল্লিশ হাজার (৪৫০০০) দীনার ব্যয় হয়েছে। 


ফোয়ারা 


ওয়ালীদের নির্দেশে তিনি মসজিদের সাথে একটি ফোয়ারাও নির্মাণ করেন। হজ্জের সময় 
মসজিদ পরিদর্শনকালে ওয়ালীদ এই ফোয়ারা ও পানির সংরক্ষণাগার দেখে দারুণ খুশী 
হন। এর রক্ষণাবেক্ষণের জন্য তিনি অনেক কর্মচারী নিয়োগ দেন এবং মসজিদের 
মুসল্লীদের এখান থেকে পানি পান করানোর নির্দেশও দেন।* 


প্রসঙ্গক্রমে এখানে একটি ঘটনা উল্লেখ করা প্রয়োজন । আর তা হলো, প্রখ্যাত তাবি'ঈ 
হযরত সাঈদ ইবন আল-মুসায়্যিবের (রহ) মধ্যে ছিল স্বৈরাচারী উমাইয়্যা খলীফা ও 
আমীর-উমারাদের প্রতি একটা উপেক্ষার ভাব। তিনি একাধিক উমাইয়্যা খলীফার যুগ 
লাভ করেন। তাদের কারো সামনে মাথা নোয়াননি ৷ শুধু তাই নয়, বরং তাদের কাউকে 
সাক্ষাৎ দেওয়াও প্রয়োজন বোধ করেননি। খলীফা ‘আবদুল মালিকের সাথে তার এ 
রকম কয়েকটি ঘটনার কথাই ইতিহাসে পাওয়া যায়। ‘আবদুল মালিকের পরে তার পুত্র 
আল-ওয়ালীদের সাথেও হযরত সা‘ঈদের (রহ) কর্মধারা একই রকম ছিল। 

মসজিদে নববীর পুনঃনির্মাণ ও প্রশস্তকরণের পর যখন ওয়ালীদ পরিদর্শনে এলেন তখন 
মসজিদের অভ্যন্তরের সব মানুষকে বের করে দেওয়া হয়। সাঈদ ইবন মুসায়্যিব (রহ) 
মসজিদের এক কোণে বসা ছিলেন। তীকে উঠানোর হিম্মত কারো হলো না। এক ব্যক্তি 
শুধু এতটুকু বলেন যে, এ সময় যদি আপনি একটু সরে যেতেন । তিনি জবাব দিলেন, 
আমার ওঠার যে সময় আছে তার আগে আমি উঠবো না। তারপর আবার আবেদন 
জানানো হলো, ঠিক আছে উঠবেন না, তবে অন্ততঃ এতটুকু করুন যে, যখন আমীরুল 
মু'মিনীন এদিক দিয়ে যাবেন তখন সালাম দেওয়ার জন্য একটু উঠে দাড়াবেন। 
বললেন : আল্লাহর কসম! আমি তার জন্য উঠে দাড়াতে পারি না। হযরত ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয (রহ) খলীফা ওয়ালীদকে মসজিদ ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তিনি সাঈদ 
ইবন মুসায়্যিবের (রহ) মর্যাদা এবং তার বেয়াড়া স্বভাব-প্রকৃতি সম্পর্কে অবহিত ছিলেন। 
৬৯. তারীখ আল-ইয়া‘কৃবী-২/৩৪০ 

৭০. খুলাসাতুল ওয়াফা-১৪০ 

৭১. আল-কামিল ফিত তারীখ-৪/৫৩৩ 


তাবি‘ঈদের জীবনকথা ৩৯ 


www.amarboi.org 


এ কারণে তিনি কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর উদ্দেশ্যে সা‘ঈদকে 
ওয়ালীদের দৃষ্টির আড়ালে রাখার জন্য এদিক ওদিক ঘোরাতে থাকেন। এক সময় 
ওয়ালীদ কিবলার দিকে তাকাতেই সাঈদের উপর দৃষ্টি পড়ে। ওয়ালীদ জিজ্ঞেস করেন: 
এই বৃদ্ধ কে? সা‘ঈদ তো নয়? ‘উমার জবাব দিলেন: হা, তিনিই । তারপর ‘উমার তার 
পক্ষ থেকে কৈফিয়াত দিতে গিয়ে তার বিভিন্ন অসুবিধার কথা বলতে আরম্ভ করেন। 
তিনি বললেন : এখন তিনি দুর্বল হয়ে পড়েছেন এবং চোখেও কম দেখেন । যদি তিনি 
আপনাকে চিনতে পারতেন তাহলে সালাম দেওয়ার জন্য উঠে দাড়াতেন। ওয়ালীদ 
বললেন! হা, আমি তার অবস্থা সম্পর্কে অবগত । আমি নিজেই তার নিকট যাচ্ছি। 
এরপর ওয়ালীদ এদিক সেদিক ঘুরে তার নিকট গেলেন এবং জিজ্ঞেস করলেন : শায়খ, 
আপনার শরীর কেমন আছে? সাঈদ (রহ) নিজের জায়গায় বসে বসেই জবাব দিলেন: 
আল-হামদু লিল্লাহ! ভালো আছি। তবে এতটুকু সৌজন্য বজায় রাখলেন যে, ওয়ালীদের 
কুশলও জিজ্ঞেস করলেন। এই সংক্ষিপ্ত কথোপকথনের পর ওয়ালীদ এ কথা বলতে 
বলতে ফিরে যান যে, এ হলো পুরাতন স্মৃতি । '* 

এই মসজিদ নির্মাণে ‘উমার ইবন ‘আবদিল ‘আধীযের (রহ) ব্যক্তিগত আগ্রহ ছিল 
যথেষ্ট । এ কারণে গভীর মনোযোগ সহকারে নিজস্ব তদারকিতে অত্যন্ত রুচিসম্মতভাবে 
নির্মাণ করেন। সম্পূর্ণ ইমারতটি তৈরি করা হয় মূল্যবান পাথর দিয়ে । দেওয়াল এবং 
ছাদ ছিল নকশা করা । ঝাড়বাতির একেকটি কারুকাজের জন্য কারিগরকে তিরিশ 
দিরহাম করে বখশিশ দিতেন। এমন তোড়জোড় ও তত্ত্বাবধানে তিন বছরে মসজিদের 
নির্মাণ কাজ শেষ ন যর যর জার সাহে সং দার তাক তা 
সম্তষ্টি প্রকাশ করেন। '* 

ওয়ালীর দায়িত্ব পালনকালে মসজিদে নববী ছাড়াও তিনি মদীনার আশে-পাশের আরো 
বহু মসজিদ নির্মাণ করেন। হযরত রাসূলে কারীম (সা) মদীনায় যেখানে যেখানে নামায 
আদায় করেছিলেন স্মৃতির নিদর্শন ' হিসেবে মুসলমানগণ পরবর্তীকালে সেখানে মামুলী 
ধরনের মসজিদ তৈরি করেছিল । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এ ধরনের সকল 
মসজিদ কারুকাজ করা মূল্যবান পাথর দিয়ে পুনঃনির্মাণ করেন।* 

জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় খলীফা আল-ওয়ালীদের নির্দেশে তিনি মদীনায় 
বহু কূপ খনন করেন এবং অনেক দুর্গম পাহাড়ী রাস্তা সংস্কার করে চলাচলের জন্য সুগম 
করেন।* ‘উমারের কর্ম দক্ষতায় সন্তুষ্ট হয়ে খলীফা ওয়ালীদ তাকে মদীনার সাথে মক্কা 
ও তায়িফেরও ওয়ালীর দায়িত্ব দান করেন। অতঃপর হিজরী ৯০ সনে সমগ্র হিজাযের 
শাসন কর্তৃত্ব তার হাতে অর্পণ করেন। * 


৭২. প্রাগুক্ত-৪/৫৫৪-৫৫৫; আন-নুজ্বম আয-যাহিরা-১/২২৩; ড. মুহাম্মদ আবদূল মা'বুদ, তাবি‘ঈদের 
জীবন কথা-১/৯৭-৯৮ 

৭৩. তাবি‘ঈন-৩২০ 

৭8৪. ফাতন্থল বারী-১/৪৭২ 

৭৫. আল-কামিল ফিত-তারীখ-৪/৫৩৩ 

৭৬. তাবারী, তারীখ-৫/২৩০ 


৪০ তা্বি“'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ওয়ালীর পদ থেকে অপসারণ 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) হিজরী ৮৭ সন থেকে ৯৩ সন পর্যন্ত দীর্ঘ সাত বছর 
অত্যন্ত দক্ষতার সাথে মদীনা, মক্কা ও তায়িফের ওয়ালীর দায়িত্ব পালন করেন। 
অবশেষে হিজরী ৯৩ সনে এ পদ থেকে সরে দাড়াতে বাধ্য হন! 

ওয়ালীর পদ থেকে তাকে অপসারণ বা স্বেচ্ছায় পদত্যাগের বিভিন্ন কারণ বিভিন্ন জনে 
উল্লেখ করেছেন। সে রকম তিনটি কারণ এখানে উল্লেখ করা হলো। হতে পারে এর যে 
কোন একটি অথবা সবগুলো কারণে তাকে এ পদ থেকে সরে দাড়াতে হয়। 


১. ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) ওয়ালী হিসেবে তার নিয়োগের সময় শর্ত 
আরোপ করেছিলেন যে, পূর্বসূরীদের মতো জনগণের উপর জুলুম-নির্যাতনের জন্য 
তীর উপর কোন রকম চাপ প্রয়োগ করা হবে না। কিন্তু বানু উমাইয়্যাদের পক্ষে এ 
শর্ত পূরণ করা মোটেই সম্ভব ছিল না। ইবনুল জাওযী (রহ) তীর “সীরাত ‘উমার 
ইব্‌ন ‘আবদিল ‘আষীয” গ্রন্থে উল্লেখ করেছেন যে, হযরত ‘আবদুল্লাহ ইবন 
যুবায়রের (রা) পুত্র হযরত খুবায়ব (রহ) ছিলেন বানু উমাইয়্যাদের একজন প্রবল 
প্রতিপক্ষ । হিজরী ৯৩ সনে খলীফা ওয়ালীদ ‘উমারকে নির্দেশ দেন খুবায়বকে বন্দী 
করে তার উপর নির্যাতন চালানোর জন্য । খলীফার নির্দেশ পালন করতে গিয়ে 
তাকে বন্দী করে এক শো, মতান্তরে পঞ্চাশটি চাবুক মারা হয়, প্রবল শীতের মধ্যে 
তার মাথায় ঠাণ্ডা পানি ঢালা হয় এবং একাধারে দুই দিন তাকে মসজিদে নববীর 
দরজায় দাড় করিয়ে রাখা হয়। এমন কঠোর শাস্তি ভোগ করার পর তার 
আপনজনেরা তাকে বাড়ীতে নিয়ে যায় এবং তিনি মারা যান । ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয তার অবস্থা জানার জন্য মাজেশূনকে খুবায়বের বাড়ীতে পাঠান । লোকেরা 
তীর মুখমণ্ডলের উপর থেকে চাদর উল্টিয়ে দেয় এবং তিনি তাকে মৃত দেখতে 
পান । মাজেশূন বলেন, ফিরে এসে দেখি, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এত অস্থির 
হয়ে পড়েছেন যে একবার উঠেন তো আবার দাড়িয়ে যান খুবায়বের মৃত্যুর কথা 
শোনানো হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তারপর ১:৭1) 431 ৬/১ এ ৬। উচ্চারণ 
করতে করতে উঠে দাড়ান এবং ওয়ালীর পদ থেকে ইন্তেফা দেন। মূলতঃ এ ছিল 
একটা বাড়াবাড়ি রকমের জুলুম এবং স্পষ্টতঃই শরী‘আত পরিপন্থী শাস্তি । ওয়ালী 
হিসেবে যা তিনি করতে বাধ্য হন। এ অপরাধমূলক কাজের জন্য তিনি ভীষণ 
অনুতপ্ত হন এবং ভার মধ্যে আল্লাহভীতি প্রবলভাবে শিকড় গেড়ে বসে ।'* 
খুবায়বের মৃত্যুকে তিনি নিজের বড় ধরনের অপরাধমূলক কাজ বলে সারা 
জীবন বিশ্বাস করতেন। এ জন্য পরবর্তীকালে তিনি যখন কোন ভালো কাজ 
করতেন এবং সঙ্গী-সাথীরা তাকে বড় প্রতিদানের কথা বলতেন তখন তার জবাব 
ছিল এ রকম :*” 


৭৭. ইবনুল জাওযী, সীরাতু ‘উমার-৩৪-৩৫; আল-বিদায়া ওয়ান-নিহায়া-৯/৮৭; খিলাফত ও মুলূকিয়াত-১৮৭ 
৭৮. ‘আলী ফা‘উডর, সীরাতু ‘উমার-৩১ 


৬- তাবি‘ঈদের জীবনকথা ৪১ 


www.amarboi.org 


Gb sf Ee 5) 
“তা কিভাবে সম্ভব, যখন খুবায়ব পথে বাধা হয়ে দাড়িয়ে আছে?” 

২. খলীফা ওয়ালীদ তার ভাই সুলায়মানকে বাদ দিয়ে তার ছেলেকে পরবর্তী খলীফা 
মনোনীত করতে চাইলেন । অথচ তাদের পিতা খলীফা ‘আবদুল মালিক পর্যায়ক্রমে 
তার ছেলেদেরকে খলীফা মনোনীত করে জনগণের থেকে বাই'‘আত নিয়ে যান। 
ওয়ালীদের এই অন্যায় সিদ্ধান্তে খিলাফতের অধিকাংশ উচ্চপদস্থ কর্মকর্তা, রাজ 
পরিবারের সদস্যবৃন্দ ও দেশের সম্মানীয় ব্যক্তিবর্গ কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় ও 
ভয়ে সায় দেয়। কিন্তু ‘উমার বেঁকে বসলেন তিনি এমন ব্যক্তিকে ত্যাগ করতে 
অস্বীকার করলেন যার প্রতি বাই‘'আত করা হয়েছে। তিনি কারো সমালোচনা, 
খলীফার ক্রোধ, শান্তি অথবা মৃত্যুর ভয় না করে খলীফার উদ্দেশ্যে বললেন : 

“ing UU 5 
“আমাদের ঘাড়ে তো বাই'আতের বেড়ী রয়েছে।” এতেই তিনি খলীফার ক্রোধের 
পাত্রে পরিণত হন এবং তার জীবনের আশঙ্কা দেখা দেয়। তাকে হত্যার উদ্দেশ্যে 
একটি কক্ষে ঢুকিয়ে কাদা-মাটি দিয়ে তার সকল দরজা-জানালা বন্ধ করে দেওয়া 
হয়, যাতে দম বন্ধ হয়ে মারা যান । রাজ পরিবারের কিছু ব্যক্তির সুপারিশে সেরার 
প্রাণে রক্ষা পান । তবে ওয়ালীদ তাকে মদীনার ওয়ালীর পদ থেকে অব্যাহতি দিয়ে 
দূরে সরিয়ে দেন।* 

৩. হিজরী ৯৩ সনে ওয়ালীদ ‘উমারকে হিজায ও মদীনার ওয়ালীর পদ থেকে অপসারণ 
করেন। এর কারণ হলো, ‘উমার ইরাকের ওয়ালী হাজ্জাজ ইবন ইউসুফের 
ইরাকীদের উপর মাত্রা ছাড়া জুলুম-অত্যাচার ও নির্যাতন-নিচ্পেষণের কথা জানিয়ে 
খলীফা ওয়ালীদকে চিঠি লেখেন। একথা হাজ্জাজ জানতে পেয়ে খলীফাকে 
লেখেন : ‘আমার এখানকার রক্ত প্রবাহিতকারী ও বিভেদ সৃষ্টিকারীগণ, যারা ইরাক 
থেকে পালিয়েছে তারা মক্কা ও মদীনায় আশ্রয় লাভ করেছে। এ একটা দুর্বলতা ৷” 
ওয়ালীদ মন্ধা ও মদীনায় কাকে ওয়ালীর দায়িত্ব দেওয়া যায় সে ব্যাপারে হাজ্জাজের 
পরামর্শ চাইলেন হাজ্জাজ খালিদ ইবন '‘আবদিল্লাহ ও ‘উছমান ইবন হায়্যানের 
নাম প্রস্তাব করে পাঠালেন । এ প্রস্তাব অনুসারে ওয়ালীদ ‘উমারকে অপসারণ করে 
খালিদকে মক্কায় এবং ‘উছমানকে মদীনায় নিয়োগ দান করেন। দায়িত্ব বুঝে 
দিয়ে ‘উমার (রহ) মদীনা ত্যাগ করেন। মদীনা ত্যাগ করার সময় তিনি 
একথাগুলো বলেন : 


dl lo al dy) dy5 Sy ing Ll SHS me 03S of SE S| 
(id SS pi) Gs 
৭৯. সুয়ৃতী, তারীখ আল-খুলাফা-২৩০ 


৪২ তার্বি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


কিনা। একথা দ্বারা তিনি রাসূলুল্লাহর (সা) এ বাণীর প্রতি ইঙ্গিত করেছেন : মদীনা 

তার মন্দ ও অনিষ্টকে দূর করে দেবে।” Oo 
‘উমারের এ অপসারণ হয় শা‘বান মাসে। খালিদ মক্কার দায়িত্বভার গহণ করে জোর 
করে ইরাকীদের মক্কা থেকে বের করে দেন । ইরাকীদের নিকট কোন ঘর-বাড়ী ভাড়া না 
দেওয়ার জন্য মক্কার বাড়ী ঘরের মালিকদের নির্দেশ দেন এবং কেউ এ নির্দেশ ভঙ্গ 
করলে কঠোর শাস্তির হুমকি দেন। মদীনাতেও ঠিক একই কাজ করা হয়। অথচ 
‘উমারের সময় মক্কা-মদীনায় মানুষ নির্বিঘ্নে ও নিঃশঙ্কচিত্তে আশ্রয় নিত । 
তিনি মদীনায় ওয়ালী হিসেবে সাত বছর অতিবাহিত করেন। এ সময় সেখানে তিনি 
সততা, নিষ্ঠা ও খোদাভীতির একটি দৃষ্টান্তে পরিণত হন । তাই প্রখ্যাত সাহাবী হযরত 
আনাস ইবন মালিক (রা) তার সম্পর্কে বলেন :”* 


Oo dl dy Do 425 lg <3le Al slo Dl dw) 2 pl] ely alo b 


sl lin 
“এই যুবক অর্থাৎ ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের চেয়ে রাসূলুল্লাহর (সা) নামাযের 
সাথে অধিকতর সাদৃশ্যপূর্ণ নামায রাসূলুল্লাহর (সা) পরে আর কোন ইমামের পিছনে 
আমি আদায় করিনি ।” 
ইবনুল আছীর ও. ইবনুল জাওযীর বর্ণনা মতে ‘উমারের বিদায়ক্ষণে মদীনার জনগণের 
চোখ অশ্রু ভারাক্রান্ত হয়েছিল, এমনকি সাঈদ ইবন আল-মুসায়্যিব (র) পর্যন্ত অশ্রু 
সংবরণ করতে পারেননি । 


মধ্যবর্তী সময় 

মদীনা হতে দিমাশ্‌কে চলে আসার পর দীর্ঘ চার বছর (৯৩-৯৬ হি.) ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয (র)-এর কিভাবে এবং কি কাজে অতিবাহিত হয় কোন এতিহাসিক তা 
উল্লেখ করেননি ৷ আল্লামা ইবন কাছীর ‘আল-বিদায়া’ গ্রন্থে শুধু এতটুকু উল্লেখ করেছেন 
যে, তিনি দিমাশ্্‌কে তার চাচাতো ভাইদের নিকট চলে আসেন । তবে বিভিন্ন ঘটনা হতে 
জানা যায় যে, খলীফা ওয়ালীদ ও সুলায়মান শাসনকাৰ্য সংক্রান্ত বিষয়ে ও গুরুত্বপূর্ণ 
পরিস্থিতিতে তার সাথে পরামর্শ করতেন। তিনি ছিলেন স্পষ্টবাদী, ন্যায়সঙ্গত কথা, 
বলতে কখনো কুষ্ঠিত হননি। একবার খলীফা ওয়ালীদ তাঁকে ডেকে এনে জিজ্ঞেস 
করলেন, যে ব্যক্তি খলীফাকে গালাগালি করে তাকে কি হত্যা করা যায়? তিনি চুপ 
থাকলেন । প্রশ্রটির তিনবার পুনরাবৃত্তি করা হলে তিনি জিজ্ঞেস করেন, সে কি হত্যাও 
করেছে? ওয়ালীদ বললেন, না, শুধু গালি দিয়েছে। তিনি বললেন, তাকে শুধু অনুরূপ 
গালি দেওয়া যেতে পারে। একবার খলীফা সুলায়মান বিতর্কের এক পর্যায়ে তাকে 
বললেন, আপনি মিথ্যা বলেছেন। জবাবে ‘উমার বললেন, আপনি বলছেন আমি মিথ্যা 
বলেছি, অথচ আমি যেদিন হতে কাপড় পরতে শুরু করেছি সেই দিন হতে কখনো মিথ্যা 


৮০. ডঃ হাসান ইবরাইচম, তারীখ আল-ইসলাম-১/৩২১ 


তাবি‘ঈদের জীবনকথা ৪৩ 


www.amarboi.org 


কথা বলিনি। আপনি জেনে রাখুন, আপনার এই মজলিসের তুলনায় পৃথিবী অনেক 
বিশাল ও প্রশস্ত । 

এই বলে তিনি সে স্থান ত্যাগ করে চলে যান এবং মিসর যাত্রার প্রস্তুতি খহণ করতে 
থাকেন। এ খবর পেয়ে খলীফা সুলায়মান বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তাকে 
বললেন, আপনি মিসর যাওয়ার সংকল্প করে আমাকে যতটা কাতর করে ফেলেছেন, 
আমি জীবনে কখনো অতটা কাতর হইনি।”” ইবনুল জাওযীর একটি বর্ণনা সাক্ষ্য দেয় 
যে, কেবল খলীফাগণই নন, উমাইয়্যা বংশের প্রায় সব লোকই সর্ব প্রকার সমস্যা ও 
জটিলতায় ‘উমারের নিকট পরামর্শ চাইতেন ও প্রায়ই তদনুরূপ কাজ করা হতো । ‘উমার 
এসব কাজ বিশেষ গুরুত্ব সহকারে সম্পন্ব করতেন । 


খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিকের মৃত্যু ও ‘উমারের খলীফা হিসেবে 
মনোনয়ন লাভ 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) স্বীয় গুণ-বৈশিষ্ট্য ও সৎ স্বভাবের জন্য তীর 
খান্দানের সকল সদস্যের অত্যন্ত গ্রীতিভাজন ব্যক্তি ছিলেন। বিশেষতঃ খলীফা সুলায়মান 
ইবন ‘আবদিল মালিকের তার উপর এত আস্থা ও নির্ভরতা ছিল যে, তিনি তাঁকে মন্ত্রী ও 
উপদেষ্টার মর্যাদা দান করেন। তিনি সকল ভালো কাজ ‘উমারের পরামর্শ মতো 
করতেন। মূলতঃ তার সকল জনকল্যাণ ও সংস্কারমূলক কাজ ‘উমারের পরামর্শ ও 
প্রচেষ্টায় সম্পন্ন হয়।”*২ এমনকি হিজরী ৯৬ সনে সুলায়মান খিলাফতের দায়িত্ব 
গ্রহণকালে ‘উমার তার পক্ষে দিমাশ্কবাসীর বাই‘আত গ্রহণ করেন ।”* খলীফা ‘আবদুল 
মালিক যখন সুলায়মানকে খিলাফতের অধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছিলেন তখন 
‘উমারই নির্ভাঁকচিত্তে তার প্রতিবাদ করেন। তাই সবকিছু মিলিয়ে খলীফা সুলায়মানের 
ছিল তার উপর দৃঢ় আস্থা ও নির্ভরতা । এ কারণে তার পরে যারা খলীফাপদের অধিকারী 
ও যোগ্য বিবেচিত হতে পারতেন তাদের মধ্যে ‘উমারও ছিলেন অন্যতম । তাই সীল- 
মোহরকৃত সম্পূর্ণ অজ্ঞাতনামা পরবর্তী খলীফার অঙ্গীকার পত্রের উপর খলীফা সুলায়মান 
যখন সকলের বাই‘আত গ্রহণ করেন তখন ‘উমারের সন্দেহ হয় যে, এই অঙ্গীকার পত্রের 
মধ্যে তার নিজের নামটি নেই তো? অবশেষে তার সেই সন্দেহ সত্যে পরিণত হয়। 

থলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিকের বয়স্ক সন্তানদের মধ্যে ছিলেন কেবল আয়্যব 
নামে এক পুত্র । অন্যরা সকলে ছিল ছোট । সুলায়মান পরবর্তী খলীফা হিসেবে ভাকেই 
মনোনীত করেন। কিন্তু সুলায়মানের পূর্বেই তিনি মারা যান । অতঃপর তীর সন্তানদের 
অন্য কেউই খিলাফতের দায়িত্ব লাভের উপযুক্ত ছিল না । হিজরী ৯৯ সনের সফর মাসের 
প্রথম জুম‘আর দিন খলীফা সুলায়মান ‘দাবিক’ নামক স্থানে ছিলেন। দাবিক হলো 


৮১. আবদুর রহীম, ‘উমার ইবনে ‘আবদুল ‘আযীয (র)-২১ 
৮২. তারীখ আল-খুলাফা-৩৬৬; ইবনুল জাওযী, সীরাতু ‘উমার-৪২ 
৮৩. তারীখ আল-ইয়া“ক্বী-২/২৯৩ 


88 তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


হলবের নিকটবর্তী একটি সেনা ছাউনী, রোমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় 
বানু উমাইয়্যারা সেখানে অবস্থান করতো । এ সময় সুলায়মান তার ভাই মাসলামা ইবন 
‘আবদিল মালিকের নেতৃত্বে একটি বিশাল বাহিনী কনস্টান্টিনোপল অভিযানে পাঠান । 
সংগে তার খান্দানের বিপুল সংখ্যক সদস্যও ছিলেন। এখানে অবস্থানকালে তিনি 
মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন । জীবন সম্পর্কে যখন হতাশ হয়ে পড়েন তখন পরবর্তী 
খলীফা মনোনীত করার ইরাদা করেন। কিন্তু কাকে করবেন? পুত্র সন্তানদের মধ্যে 
প্রাপ্তবয়স্ক তো কেউ নেই । অগত্যা জীবিত সন্তানদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক জ্যেষ্ঠ পুত্রকে 
খলীফা মনোনীত করার সিদ্ধান্ত নেন। এ সময় প্রখ্যাত তাবি‘ঈ রাজা’ ইবন হায়ওয়া ও 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) তার সাথে দেখা করতে আসেন । উল্লেখ্য যে, 
হযরত রাজা’ ছিলেন খলীফা সুলায়মানের একজন ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা । তাই তিনি 
রাজা'কে বলেন : আমার ছেলেটিকে খিলাফতের পোশাক ‘আবা ও চাদর পরিয়ে আমার 
সামনে হাজির করুন । তাকে আনুষ্ঠানিক পোশাক পরিয়ে উপস্থিত করা হলো। দেখলেন, 
সে একেবারেই ছোট । যে পোশাক সে পরেছে তা বইতে পারছে না, মাটিতে টেনে 
চলছে। তিনি রাজা'কে আবার বললেন : তার কাধে তরবারি ঝুলিয়ে আমার সামনে 
হাজির করুন। তাই করা হলো । দেখলেন, সে তা বহনের উযুক্ত নয়। তখন তার মুখ 
থেকে উচ্চারিত হয় নিমের চরণটি : 


shod 4D MM 39 SF we pil 3 
“নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে পবিত্রতা অর্জন করে এবং তার প্রতিপালকের নাম 
স্মরণ করে ও সালাত কায়েম করে।””* 
অপর একটি বর্ণনায় রয়েছে, খলীফা সুলায়মানের পুত্র আয়্যুব জীবিত ছিল। তবে তখনো 
খিলাফতের দায়িত্‌ খহণের মতো বয়স তার হয়নি। এ প্রসঙ্গে রাজা' ইবন হায়ওয়া 
বলেছেন, দাবিকে সুলায়মান যখন অসুস্থ অবস্থায় শয্যাশায়ী তখন একদিন আমি তার 
নিকট গেলাম । দেখলাম, তিনি কি যেন লিখছেন। বললাম : আমীরুল মু'মিনীন! কি 
করছেন? জবাব দিলেন : আমি আমার পুত্র আয়্যুবকে খলীফা মনোনীত করার অঙ্গীকার 
পত্র লিখছি। আমি তার সাথে দ্বিমত পোষণ করে বললাম : আমীরুল মু'মিনীন! পরবর্তী 
খলীফা এমন একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে বানিয়ে যান যার কারণে আপনি কবরেও 
নিশ্চিন্তে ও নিরাপদে থাকতে পারবেন। সুলায়মান বললেন : এ আমার চূড়ান্ত সিদ্ধান্ত 
নয়, বিষয়টি আমি আরো একটু ভেবে দেখবো এ ব্যাপারে আল্লাহর নিকট ইসতিখারা 
৮৪. সূরা আল-আ'লা-১৪ 
৮৫. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪৩০; আবুল হাসান ‘আলী আন-নাদবী, রিজালুল ফিক্র ওয়াদ- 

দা‘ওয়াহ্‌-১/৪০ 


তাবি‘ঈদের জীবনকথা ৪৫ 


www.amarboi.org 


বা সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তাওফীক কামান করবো । এরপর তিনি দু'দিন গভীরভাবে 
ভাবনা-চিন্তার পর পূর্বের লেখা অঙ্গীকার পত্র ছিড়ে টুকরো টুকরো করে ফেলেন তারপর 
রাজা'কে ডেকে জিজ্ঞেস করেন : আমার আরেক পুত্র দাউদের ব্যাপারে আপনার মত 
কি? রাজা’ বললেন : সে তো বর্তমানে কনস্টান্টিনোপলে, জীবিত আছে কি মারা গেছে 
তা আমাদের জানা নেই । সুলায়মান বললেন : তাহলে এই খলীফা মনোনয়নের ব্যাপারে 
আপনার পরামর্শ কি? রাজা’ বললেন : প্রকৃত সিদ্ধান্ত নেওয়ার মালিক তো আপনি। 
আপনি কারো নাম বলুন, আমি ভেবে দেখবো । সুলায়মান বললেন : 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের ব্যাপারে আপনার ধারণা কি? অপর একটি বর্ণনায় 
এসেছে, ‘উমারের নামটি রাজা’ই উচ্চারণ করেন। যাই হোক, রাজা’ বললেন, আমি মনে 
করি তিনি একজন জ্ঞানী ও ভালো মুসলমান । সুলায়মান বললেন, আল্লাহর কসম! সে 
এমনই । কিন্তু আমি যদি ‘আবদূল মালিকের সন্তানদের একেবারে উপেক্ষা করে ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীযকে খলীফা মনোনীত করে যাই তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে । যদি 
তার পরে ‘আবদুল মালিকের কোন ছেলের নাম প্রস্তাব না করে যাই তাহলে তারা তাকে 
খিলাফতের মসনদে আসীন হতেই দেবে না। এ কারণে আমি ‘উমারের পরে খলীফা 
হিসেবে ইয়াযীদের নাম মনোনীত করে যাচ্ছি। তিনি আরো বলেন : 1১5০ ০২৪৪১ 
2০১ ০৮১০5) ০,942) ‘আমি অবশ্যই এমন একটি অঙ্গীকার পত্র লিখে যাব যেখানে 
শয়তানের কোন অংশ থাকবে না ।’”* এতে তারা শান্ত থাকবে এবং তাকে মেনে নেবে। 
রাজা’ও তার সাথে একমত পোষণ করেন। এরপর সুলায়মান নিজ হাতে এ অসীয়ত 
নামা লেখেন :"' 
Oxeill yal BU age or ale dbl a6 2 US lin ra>l a> pl Dl rs 
JA Om 4 0Any re ails) Sy cra ISI Gy oly as 02 I 
f+ ogwlbll wabys [ALS Js all Prin [sabi 4 [ual cl 
‘বিসমিল্লাহির রহমানির রহীম। এই লেখা আল্লাহর বান্দাহ্‌ সুলায়মান ইবন ‘আবদিল 
মালিক, আমীরুল মু'’মিনীনের পক্ষ থেকে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের জন্য । আমি 
আমার পরে তাকে খলীফা বানালাম এবং তার পরে খলীফা মনোনীত করলাম ইয়াযীদ 
ইবন ‘আবদিল মালিককে। আপনারা তার কথা শুনুন, আনুগত্য করুন এবং আল্লাহকে 
ভয় করুন। মতবিরোধ সৃষ্টি করবেন না, তাহলে সুযোগ সন্ধানীরা সুযোগের সদ্ব্যবহার 


করবে৷’ ইবন কুতায়বা সংকলিত এই অঙ্গীকার পত্রটি একটু দীর্ঘ ও ভিন্ন প্রকৃতির । তার 
শেষ প্যারাটি নিম্নরূপ :'” 


৮৬. ইবন ‘আবদিল হাকাম, সীরাতু ‘উমার-২৯-৩০; রিজালুল ফিক্‌র ওয়াদ-দা'ওয়াহ্‌-১/৪০ 

৮৭. তাবাকাত-৫/৪০৭; তাবারী, তারীখ-৮/১২৯; আল-কামিল ফিত-তারীখ-৫/৩৯; ‘আবদুল মুন‘ইম 
আল-হাশিমী-১৮৩ 

৮৮. ইবন কুতায়বা, আল-ইমামা ওয়াস-সিয়াসা-২/৮০; আল-কালকাশান্দী, সুবনহুল আশা-৯/৩৬০; 
আহমাদ যাকী সাফওয়াত, জামৃহারাতু রাসায়িল আল-‘আরাব-২/২৬৫-২৬৭ 


৪৬ তা্বি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


sles sel 3 Siz SY Si Spl colo SB Sat ds ly 
M6 2 pes pall S22 25 EDI sly ale dl ANI 0 dS) 
oS) o2)ls cl3y abl yr cogs opel Obl cw 3 Ud oo orf yl 
A> Nl aie cyl SE coany ow AU ao x A pS call lS 0! Ta>) 
pI Ni oa) 31 dl LS) S203 ey 0330 se Y Alb NY) 
21 3523 com Obl obs 3 pal sial> dlp ey 5S) 
Stl Jy lin Sats 2 3 liar )y PLL Salo Ly com>) 
OU cialis mia JUS Al cms cl WEL Yl SE 

AU N55), JoaNsy colbiwadt ably cdmil Nl el 


“আমার সেনাবাহিনী, প্রজা সাধারণ, বিশিষ্ট ব্যক্তি, সাধারণ জনগণ এবং আল্লাহ যাদের 
খিলাফতের দায়িত্ব আমাকে দান করেছেন, তাদের সকলের জন্য সত্যনিষ্ঠ ব্যক্তি আমার 
চাচাতো ভাই ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযকে আমি আমার পরবর্তী খলীফা হিসেবে 
মনোনীত করলাম । আমি তার জাহিরী ও বাতিনী, প্রকাশ্য ও গোপন উভয় অবস্থা পরীক্ষা 
করেছি। আল্লাহর নিকট প্রার্থনা করেছি, তার রিজামন্দী ও রহমত কামনা করেছি । তার 
পরবর্তী খলীফা হিসেবে ইয়াধীদ ইবন ‘আবদিল মালিককে মনোনীত করেছি । আমি 
‘উমারের মধ্যে কেবল ভালো ছাড়া খারাপ কিছু দেখিনি । আমার ছোট-বড় সকল 
সন্তানকে ‘উমারের যিম্মাদারীতে রেখে গেলাম । তিনি তাদেরকে কেবল সত্য-সঠিক পথে 
পরিচালিত করবেন। তাদের জন্য এবং সকল মু'মিন-মুসলমানদের জন্য কেবল আল্লাহ 
আমার প্রতিনিধি । তিনিই দয়াময়, করুণাময়, আপনাদের প্রতি আমার সালাম ও 
আল্লাহর রহমত । কেউ আমার এ অঙ্গীকার অস্বীকার ও বিরোধিতা করলে তরবারি দ্বারা 
তাকে সোজা করা হবে। আশা করি কেউ বিরোধিতা করবে না। আর কেউ করলে সে 
হবে পথভ্রষ্ট এবং মানুষকে বিপথে পরিচালনাকারী । তাকে তাওবা করতে বলা হবে। যদি 
করে, তবে ভালো। অন্যথায় তরবারি দ্বারা সোজা করা হবে। আল্লাহর নিকটই সাহায্য 
চাওয়া হয়। আল্লাহ ছাড়া নেই কোন শক্তি, নেই কোন ক্ষমতা ৷” 

অঙ্গীকার পত্র লেখার পর তাতে সীল-মোহর করেন। তারপর খান্দানের সকলকে 
একত্রিত করেন। রাজা’কে নির্দেশ দেন, এই অঙ্গীকার পত্রটি নিয়ে তিনি খান্দানের 
সমবেত লোকদের নিকট যাবেন এবং তাদেরকে বলবেন, খলীফার এই সীল মোহরকৃত 
অঙ্গীকার পত্রে যাকে পরবর্তী খলীফা মনোনীত করেছেন তারা যেন তার আনুগত্যের 
শপথ তথা বাই‘আত করেন। রাজা’ খলীফার নির্দেশ পালন করেন । সমবেত সকলে 
সমস্বরে (৮) ৯৪০ (আমরা শুনলাম ও মেনে নিলাম) বলে ইতিবাচক সায় দেন। 
তারপর তাদের আবেদনের প্রেক্ষিতে খলীফা সুলায়মানের সাথে সাক্ষাতের অনুমতি দান 


তাবি'ঈদের জীবনকথা ৪৭ 


www.amarboi.org 


করা হয়। তারা ভিতরে প্রবেশ করলে সুলায়মান রাজা’র হাতে থাকা অঙ্গীকার পত্রটির 
দিকে ইঙ্গিত করে বলেন : “এর মধ্যে আমি যাকে খলীফা বানিয়েছি তার প্রতি বাই‘'আত 
কর এবং তার আনুগত্য কর।” সুলায়মান একথা বলার পর দ্বিতীয়বার প্রত্যেকের নিকট 
থেকে পৃথক পৃথকভাবে বাই‘আত গ্রহণ করা হয়। 

‘উমার ইবন ‘আবদিল আধযীযের প্রবল ধারণা ছিল, সুলায়মান তাকেই খলীফা মনোনীত 
করেছেন। তিনি এই গুরুদায়িত্ব পালনে মোটেই ইচ্ছুক ছিলেন না। এ কারণে তিনি 
একাকী রাজা'র নিকট গিয়ে বলেন : আমার প্রতি সুলায়মানের যে পরিমাণ স্সেহ-মমতা 
আছে এবং আমাকে যে রকম অনুগ্রহ দেখিয়েছেন তাতে আমার ধারণা হয়, তিনি 
আমাকেই খলীফা মনোনীত করেছেন। যদি এমন হয় তাহলে আমাকে আগে ভাগেই 
বলে দিন যাতে আমি ঘোষণা দেওয়ার পূর্বেই অব্যাহতি নিয়ে নিতে পারি। কিন্তু রাজা’ 
তা জানাতে অস্বীকার করেন। ‘উমার ক্ষুব্ধ হয়ে ফিরে যান।”” হিশাম ইবন ‘আবদিল 
মালিকও ঠিক একই রকম আবেদন জানান রাজা'র নিকট । কিন্তু রাজা’ তাকেও একই 
জবাব দেন।* 


খলীফা মনোনয়নের পর্ব শেষ হওয়ার পরেই সুলায়মান ইবন ‘আবদিল মালিক ইনতিকাল 
করেন। রাজা’ অত্যন্ত দায়িত্ব ও সতর্কতার সাথে সুলায়মানের মনোনয়ন পত্রের বিষয়বস্তু 
এবং তার মৃত্যুর কথা গোপন রাখলেন । তিনি দ্বিতীয়বার দাবিকের জামে' মসজিদে 
শাহী খান্দানের সদস্যদের সমবেত করেন। তারপর সকলকে লক্ষ্য করে বলেন: 
আমীরুল মু'মিনীনের এই মনোনয়ন পত্রে যার নাম আছে তার প্রতি আপনারা দ্বিতীয়বার 
বাই'আত করুন। উপস্থিত সদস্যদের অনেকে বললেন : আমরা তো একবার বাই‘আত 
করেছি, আবার কেন? এর কোন প্রয়োজন আছে কি? রাজা’ বললেন : এটা আমীরুল 
মু'মিনীনের নির্দেশ । 

তারা এক এক করে সীল-মোহরকৃত অঙ্গীকার পত্রে উল্লেখিত অজ্ঞাত খলীফার প্রতি 
বাই‘আত করলেন । এভাবে রাজা’ তাদের বাই‘আত নিশ্চিত করে খলীফা সুলায়মান ইবন 
‘আবদিল মালিকের মৃত্যুর ঘোষণা দেন। তারপর সেই মনোনয়ন পত্রটি খুলে সকলের 
সামনে পাঠ করে শোনান । ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের নাম শুনেই সদ্য প্রয়াত 
খলীফা সুলায়মানের ছোট ভাই হিশাম ইবন ‘আবদিল মালিক বলে. উঠলেন : আমরা 
কখনো তার বাই‘আত করবো না । রাজা’ উত্তেজিত কণ্ঠে বললেন : চুপ করে বাই‘আত 
করে নাও, নইলে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হবে। তারপর রাজা’ ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীযের হাত ধরে মিদ্বরের উপর বসিয়ে দেন। অপ্রত্যাশিতভাবে এই বিশাল 
দায়িত্বের বোঝা কাধে অর্পিত হওয়ায় তার মুখ থেকে তখন উচ্চারিত হয়: ৬1, 0! 
৩৪৯!) 2! (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন) । আর এদিকে হিশাম রাজা'র 
এক ধমক খেয়ে ভীত-সন্তরন্ত অবস্থায় এদিক ওদিক তাকাতে তাকাতে বঞ্চিত হওয়ার 


৮৯. আল-কামিল ফিত তারীখ-৫/৪০ 
৯০. ‘আবদুস সালাম নাদৰী, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয-২০ 


৪৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


দুঃখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন পাঠ করতে করতে ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের দিকে এগিয়ে যান এবং তার হাতে বাই‘আত করেন। তারপর সুলায়মানের 
কাফন-দাফনের ব্যবস্থা করা হয়। নতুন খলীফা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তার 
জানাযার নামায পড়ান ।”” 

আল-মাদায়িনী বলেন : ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয হিজরী ৯৯ সনের সফর মাসের 
১১ তারিখ (দশ দিন অতিবাহিত হওয়ার পর) শুক্রবার খিলাফতের দায়িত্বভার 
গ্রহণ করেন।** 

ইয়াকুব ইবন দাউদ আছ-ছাকাফী বলেন : ‘উমারের খিলাফতের মনোনয়ন পত্র ধখন 
পাঠ করা হয়েছিল তখন তিনি মজলিসের এক কোণে বসা ছিলেন ছাকীফ গোত্রের 
সালিম নামক এক ব্যক্তি- যিনি ‘উমারের এক মামা- তাকে কাধ ধরে দাড় করিয়ে দেন। 
‘উমার তখন বলেন : আল্লাহর কসম! আমি এ চাইনি। এর দ্বারা দুনিয়া আমার কাছ 
থেকে কিছুই পাবে না।”* 

খিলাফতের গুরুদায়িত্ব সম্পর্কে হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীয পূর্ণ সচেতন 
ছিলেন। যদি খলীফা হিসেবে তীর নাম মনোনয়নের সময় তিনি কোনভাবে জানতে 
পারতেন তাহলে তখনই অস্বীকৃতি ও অপারগতা প্রকাশ করতে পারতেন । যেমন, বর্ণিত 
হয়েছে যে, উমার রাজা’ ইবন হায়ওয়াকে কসম দিয়ে বলেছিলেন, খিলাফতের 
উত্তরাধিকারী মনোনয়নের ব্যাপারে সুলায়মান ইবন ‘আবদিল মালিক যদি আমার নাম 
উচ্চারণ করেন তাহলে আপনি তাকে বিরত রাখবেন। আর আমার নাম যদি উচ্চারিত না 
হয়, আপনি মোটেই উচ্চারণ করবেন না।* যাই হোক, এখন তো এ বোঝা ঘাড়ে চেপে 
বসেছে। তবুও তিনি এর থেকে অব্যাহতি লাভের শেষ চেষ্টা করে দেখতে চান । তিনি 
জনগণকে মসজিদে সমবেত হওয়ার নির্দেশ দিলেন এবং নিজে মসজিদে প্রবেশ করে 
মিম্বরের উপর বসলেন। তারপর সমবেত জনমণ্ডলীকে লক্ষ্য করে নিম্নের এই সংক্ষিপ্ত 
ভাষণটি দান করেন :* 


A LAB Vy ah sia OS Sf 3 OF PSU lags EAliyl SSS] {lll Lei 
i Oe pL BU Al 13 SD OM Oe DY 
M3 bb 


“ওহে জনমণ্ডলী! আমার ইচ্ছা, মতামত এবং সাধারণ মুসলমানদের সাথে কোন রকম 
পরামর্শ ছাড়াই আমাকে খিলাফতের এই দায়িত্বের পরীক্ষায় ফেলা হয়েছে। এ কারণে 


৯১. আল-কামিল.ফিত তারীখ-৫/৪১; ‘আসকরুত তাবি“ঈন-১৮৩ 
৯২. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪৩২ 

৯৩. প্রাগুক্ত-৪/৪৩৩ 

৯৪. ইবন ‘আবদিল হাকাম, সীরাতু ‘উমার-৩০ 

__৯৫. তাবাকাত-৫/৩৩৮; জামহারাতু খুতাব আল-‘আরাব-২/২০৩ 


৭- তাবি'ঈদের জীবনকথা ৪৯ 


www.amarboi.org 


আমার বাই‘আতের যে বেড়ী আপনাদের গলায় পরানো হয়েছে তা আমি নিজেই খুলে 
নিলাম । এখন আপনারা যাকে খুশী খলীফা নির্বাচিত করুন ।” 


আবূ বিশর আল-খুরাসানী বলেন : খলীফা হিসেবে ‘উমারের নাম ঘোষিত হওয়ার পর 
তিনি যে ভাষণ দেন তাতে একথাও বলেন : “ওহে জনমণ্ডলী! আল্লাহর কসম! আমি 
প্রকাশ্যে বা গোপনে কখনো আল্লাহর নিকট এ দায়িত্ব কামনা করিনি। যে জিনিস আমি 
সব সময় অপছন্দ করেছি, এখন সেই দায়িত্ব আমার কাধে চেপে বসেছে।” জনতার মধ্য 
থেকে সাঈদ ইবন ‘আবদিল মালিক বললেন : আপনার অপছন্দের কথা প্রকাশের 
ব্যাপারে খুব তাড়াহুড়ো করছেন। আপনি কি চান মতবিরোধ সৃষ্টি হোক এবং মানুষ 
পরস্পর খুনোখুনি করুক? অন্য এক ব্যক্তি বললেন : সুবহানাল্লাহ! আবূ বকর, ‘উমার, 
‘উছমান ও ‘আলী (রা) এ দায়িত্ব গহণ করেছেন। তাদের কেউ তো এমন কথা বলেননি, 
অথচ ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এখন তাই বলছেন!” 

তার ভাষণ শেষ হওয়ার সাথে সাথে জনতা সমস্বরে চিৎকার করে বলতে থাকে, আমরা 
আপনাকে খলীফা নির্বাচন করেছি এবং আপনার পরিচালিত খিলাফতেই আমরা রাজি । 
আল্লাহর নাম নিয়ে আপনি কাজ শুরু করুন । 


যখন তীর বিশ্বাস হলো, তার খলীফা হওয়ার ব্যাপারে কারো দ্বিমত নেই তখন তিনি 
সমবেত জনমগ্ডলীর উদ্দেশ্যে নিম্নের ভাষণটি দান করেন :*' 


S35 2 ly cist IS Al ASG OB cdl S352 preg {wlll Lei 
Joy SUS dl iS 553 Jar on SB GIST lasts ile S358 YI 
Sl 53 pi5ly SSDs FSI Dl lal pS lyaboly ss i 
SUE Ce LSD Oe oly ol pola GUS Jy of J25 lanl tial 
ils J LSI on oly cpl sb GL b> Vi Ll axle oof x3 Lig Us 
[HAS Sly 0S 3 ply le BU he eas slyly eS 
cid 1 b> nl LlNy BL ani hE ly sly poly Wl 
OARS BY) AB OLS 55] LAL Uph opal S Bl GS oj 
Es IN ana 58 GM ob YN Sis poalb Dy yd Ob pS 
SS ddl bil sybl YL NW dU os 23 cb 225 I cll 
৯৬. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪৩৩ 

৯৭. তাবাকাত-৫/৩৩৮; সিফাতুস সাফওয়া-২/১১৪-১১৫; জামহারাতু খুতাব আল-'আরাব-২/২০২-২০৩ 


৫০ তাবি'‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


Al ily ln IS dS SL J Lb YS dl Sas SUS 


P9 d paball 
“ওহে জনমগ্ডলী! আমি আপনাদের আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। প্রতিটি 
জিনিসের শেষ কথা হলো আল্লাহ-ভীতি। আল্লাহ ভীতির কোন শেষ নেই । আপনারা 
প্রত্যেকেই আখিরাতের জন্য কাজ করুন । যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করে আল্লাহ 
তার দুনিয়ার দায়িত্ব গহণ করেন। আপনারা নিজেদের ভিতরকে সংশোধন করুন, 
আল্লাহ আপনাদের বাহিরকে সংশোধন করবেন। বেশী করে মৃত্যুকে স্মরণ করুন এবং 
তার আসার পূর্বেই ভালো রকম প্রস্তুতি নিন। কারণ, মৃত্যু সকল স্বাদ-আস্বাদনকে ধ্বংস 
করে দেয়। যে ব্যক্তি তার ও আদমের (আ) মাঝখানের তার সকল পিতৃপুরুষকে জীবিত 
পিতার ন্যায় স্মরণ না করে সে মূলত মৃত্যুর গভীরে ডুবে আছে। এই উম্মাত না তার 
রবের ব্যাপারে, না নবীর (সা) এবং না কিতাবের ব্যাপারে বিভেদ সৃষ্টি করেছে। বরং 
তারা দীনার ও দিরহামের ব্যাপারে বিভক্ত হয়েছে। আল্লাহর কসম! আমি কাউকে 
অন্যায়ভাবে কোন কিছু দিব না, তেমনি ন্যায়ভাবে কাউকে কিছু দান করা থেকে বিরত 
থাকবো না। আমি পুঞ্জিভূতকারী নই । আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে 
যেখানে যা কিছু রাখার, রাখবো । 
ওহে জনমগ্ডলী! আমার পূর্বে আপনারা এমন অনেক শাসক পেয়েছেন যাদের অত্যাচার 
থেকে বাঁচার জন্য নানাভাবে তাদের প্রীতি ও ভালোবাসা লাভের চেষ্টা করতেন । জেনে 
রাখুন, সৃষ্টার অবাধ্যতার ক্ষেত্রে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। যে আল্লাহর 
আনুগত্য করে তার আনুগত্য করা ওয়াজিব। আর যে আল্লাহর অবাধ্যতা করে তার 
আনুগত্য করা যাবে না। আপনাদের ব্যাপারে যতক্ষণ আমি আল্লাহর আনুগত্য করবো 
ততক্ষণ আপনারা আমার আনুগত্য করবেন। যখন আমি আল্লাহর নাফরমানি করবো 
তখন আপনাদের জন্য আমার আনুগত্য জরুরী নয়। আমার কথা এতটুকুই । মহান 
আল্লাহর নিকট আমার ও আপনাদের মাগফিরাত কামনা করছি।” 
কোন কোন বর্ণনায় তার সেই ভাষণটি নিম়রূপ এসেছে : তিনি মিম্বরের উপর উঠে 
সর্বপ্রথম আল্লাহর হামদ ও ছানা এবং নবীর (সা) প্রতি সালাত ও সালাম পেশ করেন। 
তারপর বলেন :*” 


ay ly CSS ply ale dbl slo PEGS Jay 3 Sf clUl gal can Ll 
er: dt D> ye as GU sb I Jol Ls obs ale dl SHH LSI 
Sd 1 I AD po 3! ol> HS 25 GUS Sle Dl py> bg Ll 
tbe of > ms LN aie Sy Ein Sly cdl is, ly cobb 


৯৮. আল-মাস‘উদী, মুরূুজ আয-যাহাব-২/১৬৮; জামহারাতু খুতাব আল-‘আরাব-২/২০৪, ২০৫ 


তাবি'ঈদের জীবনকথা ৫১ 


www.amarboi.org 


all of xk Cpe >) Li bls Sx Sd ft খু IIE SY all Loans 5 
wliials cuss efol Salad Lidl of Lt sl be > SBI ils 


LE9 J pabadl abl sil lin I dl owl 
“আম্মা বাদ। ওহে জনমণ্ডলী! আপনাদের নবীর (সা) পরে কোন নবী নেই এবং তার 
উপর যে কিতাব নাযিল হয়েছে তার পরে আর কোন কিতাব নেই । আল্লাহ ভার নবীর 
মাধ্যমে যা কিছু হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল, আর তার নবীর মাধ্যমে যা 
কিছু হারাম করেছেন তা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আমি নিজে কোন সিদ্ধান্ত 
দানকারী নই, বরং আল্লাহর হুকুম বাস্তবায়নকারী। আমি নতুন কিছু উতদ্ভাবনকারী নই, 
বরং একজন অনুসরণকারী মাত্র। শুনে রাখুন, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কারো 
আনুগত্য লাভের অধিকার নেই । শুনে রাখুন! আমি আপনাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি 
নই । আমি আপনাদের একজন সাধারণ মানুষ । তবে আল্লাহ আমার উপর সবচেয়ে ভারী 
বোঝা চাপিয়ে দিয়েছেন। ওহে জনমণ্ডলী! ফরযসমূহ আদায় করা এবং হারামসমূহ 
পরহেযে করা সর্বোত্তম ইবাদাত এবং আমার কথা এতটুকুই । আমার নিজের ও 
আপনাদের সকলের জন্য মহান আল্লাহর নিকট মাগফিরাত কামনা করি।” 
এখানে দিমাশ্‌কে এ সবকিছু ঘটে যাচ্ছে, কিন্তু ‘আবদূল ‘আযীয ইবন আল-ওয়ালীদ 
ইবন ‘আবদিল মালিক দূরে কোথাও থাকায় কিছুই জানতে পারেননি। এ কারণে 
সুলায়মানের মৃত্যুর খবর শুনে তিনি তার সঙ্গী-সাথীদের নিকট থেকে নিজের জন্য 
বাই‘আত গ্রহণ করেন এবং দিমাশ্‌কের দিকে যাত্রা করেন। পথিমধ্যে সুলায়মানের 
অসীয়াত এবং ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের বাই‘আতের সকল ঘটনা অবগত 
হলেন। এরপর তিনি সোজা তার নিকট উপস্থিত হন । নিজের জন্য তার বাই‘আত 
গ্রহণের কথা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের নিকট আগেই পৌছে গিয়েছিল। এ 
কারণে তিনি ‘আবদুল ‘আযীযকে বললেন, আমি জেনেছি, আপনি নিজের জন্য বাই*'আত 
গ্রহণ করে দিমাশূকে প্রবেশ করতে চেয়েছিলেন। ‘আবদুল ‘আযীয বললেন : সুলায়মান 
যে আপনাকে খলীফা মনোনীত করে গেছেন সে কথা আমার জানা ছিল না । এ জন্য 
আমি শঙ্কিত হয়েছিলাম, জনগণ কোষাগারে লুটপাট না চালায় । ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয বললেন : জনগণ যদি আপনার হাতে বাই'আত করতো এবং আপনি খিলাফতের 
দায়িত্বভার গ্রহণ করতেন তাহলে আমি আপনার সাথে বিবাদে লিপ্ত হতাম না। আমি 
আমার ঘরে চুপচাপ বসে থাকতাম । ‘আবদুল ‘আযীয বললেন, আপনি থাকতে অন্য 
কেউ খলীফা হওয়াকে আমি পছন্দই করতাম না। আমি আপনার হাতে বাই‘আত 
করে ফেলেছি” 


৯৯. তাবারী, তারীখ-৪/৬১; আল-কামিল ফিত তারীখ-৫/৪১; তারীখ আল-ইয়া‘কুবী-২/৩১০ 


৫২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


খিলাফতের মসনদে আসীন হয়েই তিনি সম্পূর্ণ বদলে যান । শাহী খান্দানের সৌখিন ও 
বিলাসী ‘উমার এখন দুনিয়া বিরাগী হযরত আবূ যার আলগিফারী ও হযরত আবূ 
হুরায়রার (রা) রূপ ধারণ করেন। সুলায়মানের কাফন-দাফন শেষ হওয়ার পর বাহন 
পশুর দৌড়-ঝাপ ও পদধ্বনি শোনা. গেল । তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কি? বলা 
হলো : আমীরুল মু'মিনীন! এগুলো খিলাফতের বাহন । আপনি চড়বেন তাই আনা 
হয়েছে। বললেন : এগুলো আমার সামনে থেকে সরাও। আমার খচ্চরটি আন । তিনি 
নিজের খচ্চযরের পিঠে উঠলেন। পুলিশ বাহিনী প্রধান এক দল সশস্ত্র পুলিশসহ সামনে 
চলতে লাগলো। বললেন : সরে যাও, আমার কোন দেহরক্ষীর প্রয়োজন নেই । 
আমি সাধারণ মুসলমানদের একজন । তিনি চললেন এবং তার সাথে সাথে আরো বহু 
লোক চললো ।*”” 

সীরাতে ইবন ‘আবদিল হাকামে এসেছে, যখন তাঁর সামনে রাষ্ট্রীয় বাহন-পশু উপস্থাপন 
করা হলো তখন তিনি প্রশ্ব করলেন, এগুলো কি? লোকেরা জবাব দিল, এগুলোর পিঠে 
এখন পর্যন্ত কেউ আরোহী হয়নি । যখন কেউ নতুন খলীফা হন তখন তিনি সর্ব প্রথম এ 
জাতীয় বাহনের পিঠে আরোহণ করেন। কিন্তু নতুন খলীফা ‘উমার ইবন ‘আবদিল 
‘আধীয তার নিজের খচ্চরটি আনতে বলেন। সেটি আনা হলে তিনি মন্তব্য করেন, এই 
ধুসর বর্ণের মাদী খচচরটি আমার জন্য যথেষ্ট । তারপর তিনি ব্যক্তিগত চাকর মুযাহিমকে 
বলেন, এই পশুগুলো শামের বিভিন্ন বাজারে পাঠিয়ে বিক্রী করে দাও এবং বিক্রয়লব্ধ 
অর্থ বায়তুল মালে জমা করে দাও ৷” 

এভাবে তার জন্য সুদৃশ্য তীবু নির্মাণ করা হয়। তিনি এই তাবু সম্পর্কেও প্রশ্ন রাখেন। 
জানতে পারেন, এ জাতীয় তাবু নতুন খলীফার জন্য নির্মাণ করা হয়, যেখানে তিনিই সর্ব 
প্রথম প্রবেশ করেন। তিনি মুযাহিমকে তাবুটি বায়তুল মালে জমা দানের নির্দেশ দেন। 
তারপর তিনি নিজের খচ্চরটির পিঠে সোয়ার হয়ে সেই সব মহামূল্যবান জাকজমকপূর্ণ 
গালিচা ও বিছানাপত্র যা কেবল একজন নতুন খলীফার জন্য বিছানো হয়, দলিয়ে- 
মাড়িয়ে চাটাই পর্যন্ত পৌছে যান এবং সেখানে বসে সেই সব দামী গালিচা ও বিছানাপত্র 
বায়তুল মালে জমা দানের জন্য মুযাহিমকে নির্দেশ দেন ।**২ 

বানু উমাইয়্যা খলীফাদের নিয়ম ছিল, যখন কোন খলীফার মৃত্যু হতো তখন তার 
ব্যবহত পোশাক, সুগন্ধিদ্বব্য ইত্যাদি তার সন্তানরা লাভ করতো, আর অব্যবহৃত 
জিনিসপত্রের অধিকারী হতেন নতুন খলীফা । এই নিয়ম অনুষায়ী মৃত সুলায়মান ইবন 
‘আবদিল মালিকের সন্তানরা এসব জিনিস ভাগ করতে চান । কিন্তু ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয তাদেরকে বলেন : এগুলো যেমন আমার নয়, তেমনি না সুলায়মানের, আর না 


১০০. তাবাকাত-৫/88৭-৪৪8৯; আহমাদ মা‘মূর আল-‘উসাইরী, আ'জামু ‘উজামা' আল-মুসলিমীন-১৪৩ 
১০১. তারীখ আল-খুলাফা’-১৫৩ 
১০২. ‘আবদুস সালাম নাদবী, সীরাতে ‘উমার-২২ 


তাবি‘প্দের জীবনকথা ৫৩ 


www.amarboi.org 


তোমাদের । অতঃপর তিনি সেই পরিত্যক্ত জিনিসগুলো বায়তুল মালে জমা দানের 
নির্দেশ দেন।””* 

করছিলেন, তাই তিনি নিজের তাবুতে গেলেন এবং বললেন : আমার তাবু আমার জন্য 
যথেষ্ট । তখন ভার চেহারা ভীষণ মলিন ও বিষণ্র দেখাচ্ছিল । তাই দাসী জিজ্ঞেস করলো, 
মনে হচ্ছে আপনি বেশ চিন্তিত । বললেন : এর চেয়ে বেশী দুশ্চিন্তা ও দুর্ভাবনা আর কি 
থাকতে পারে যে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উম্মাতে মুহাম্মাদীর সকল সদস্যের অধিকার 
আমার ঘাড়ে চেপে বসেছে এবং তাদের কোন রকম দাবী ছাড়াই তা পূরণ করা আমার 
জন্য অপরিহার্য হয়ে দীড়িয়েছে।'”* 

এ প্রসঙ্গে আরেকটি ঘটনা উল্লেখ করা যায়। সালিম আস-সুদী ছিলেন একজন বিখ্যাত 
তা্বি'ঈ ও সজ্জন ব্যক্তি । ‘উমার খিলাফতের দায়িত্ৃভার এহণের পর একদিন দেখা 
করতে আসেন । ‘উমার তাকে বলেন : আমার খলীফা হওয়াতে আপনি খুশী না অখুশী? 
সালিম বলেন : মানুষের জন্য খুশী হয়েছি, কিন্তু আপনার জন্য হয়েছি অখুশী। ‘উমার 
তাকে বললেন : আমার ভয় হচ্ছে, আমি আমার নিজেকে ধ্বংস করে না ফেলি ৷ সালিম 
বললেন : আপনি যদি ভয়ই পেয়ে থাকেন তাহলে আপনার অবস্থাতো চমৎকার । আমার 
ভয় হচ্ছিল আপনি ভয় পাবেন না। ‘উমার বললেন : আমাকে কিছু উপদেশ দিন। 
সালিম বললেন : আমাদের পিতা আদমকে একটি মাত্র ভুলের কারণে জান্নাত থেকে বের 
করে দেওয়া হয়েছে।”** 

আল-‘উতবী বলেন : ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যখন খলীফা সুলায়মান ইবন 
‘আবদিল মালিকের কাফন-দাফন শেষ করে ঘরে ফিরছিলেন তখন তার পিছনে পিছনে 
‘উমাইয়্যা খান্দানের লোকেরাও চলতে থাকে । তিনি বাড়ীর ভিতরে প্রবেশ করলেন। 
দ্বাররক্ষী তাকে বললো : উমাইয়্যা খান্দানের লোকেরা দরজায় অপেক্ষমান তিনি 
বললেন : তারা কি চায়? বললো : নতুন খলীফা হলে তার সাথে সাক্ষাতের এ রেওয়াজ 
পূর্ব থেকে চলে আসছে। ‘উমারের ছেলে আবদুল মালিক, যার বয়স তখন মাত্র চৌদ্দ 
বছর, বললো : আপনার পক্ষ থেকে আমাকে তাদের সাথে কথা বলার অনুমতি দিন। 
বললেন : তুমি কি বলবে? সে বললো : আমি বলবো, আমার পিতা আপনাদেরকে 
সালাম জানিয়েছেন এবং বলেছেন: 


a 15 ols ‘ty a sol ES sl 
“আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি তবে আমি ভয় করি মহাদিনের 
শাস্তির ।””** 
১০৩. ইবনুল জাওযী, সীরাতু ‘উমার-৩৩; ইবন ‘আবদিল হাকাম-২২ 
১০৪. মু‘ঈন উদ্দীন আহমাদ-নাদবী, তাবি‘ঈন-৩২৪ 
১০৫. মুরজ আয-যাহাব-২/১৬৭-১৬৮ 
১০৬. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪৩৮ 


৫৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খিলাফতের দায়িত্বভার গ্রহণের যাবতীয় আনুষ্ঠানিকতা 
শেষ করে প্রশাসনিক বিষয়াদির প্রতি মনোযোগী হন। একজন সেক্রেটারীকে ডেকে 
একটি ফরমান লিখে খিলাফতের বিভিন্ন অঞ্চলে পাঠান। কনস্টান্টিনোপলে যে বাহিনীটি 
ছিল তাদের সরবরাহ যথেষ্ট না থাকায় তারা খাদ্যাভাবে পড়ে । তিনি দ্রুত তাদের নিকট 
খাদ্য ও প্রয়োজনীয় জিনিস পাঠানোর নির্দেশ দেন এবং একই সাথে সেই বাহিনীকে 
প্রত্যাবর্তনের আদেশও দেন। মৃত্যুর পূর্বে সুলায়মান ইবন ‘আবদিল মালিক খিলাফতের 
বিভিন্ন অঞ্চল থেকে দ্রুতগামী ঘোড়া সংগ্রহ করে দৌড় প্রতিযোগিতার জন্য নির্দেশ 
দিয়েছিলেন। তিনি এ প্রতিযোগিতার পূর্বেই মৃত্যুবরণ করেন। স্বভাবগতভাবে ‘উমার 
যদিও এ জাতীয় কাজ পছন্দ করতেন না, তবুও লোকেরা যখন বললো, দূর-দূরাস্ত থেকে 
মানুষ কষ্ট করে ঘোড়া নিয়ে এসেছে, তাই এই দৌড়-প্রতিযোগিতার অনুমতি দিন। তিনি 
অনুমতি দেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কারও বণ্টন করেন। তাছাড়া বিভিন্ন অঞ্চলে 
কর্মকর্তা ও কাজী নিয়োগ করেন ।**' 


খিলাফতে রাশেদার পুনরুজ্জীবন 

খিলাফতের দায়িত্ব খহণের আনুষ্ঠানিকতার বিভিন্ন পর্যায় ও পর্ব শেষ করে তিনি 
খিলাফতের বিভিন্ন বিষয়ের দিকে দৃষ্টি দিলেন। খিলাফতের ব্যাপারে ‘উমার ইবন 
ভিনুতর। তার পরিকল্পনা ছিল খিলাফতের লক্ষ্য-উদ্দেশ্য ও পরিচালন ব্যবস্থায় বৈপ্লবিক 
পরিবর্তন সাধন করা । রাষ্ট্রের বাহ্যিক উন্নতি, যেমন নতুন নতুন দেশ জয়, খাজনা ও 
করের মাধ্যমে রাষ্ট্রের আয় বৃদ্ধি, সুরম্য প্রাসাদ নির্মাণ ইত্যাদি তাঁর মূল লক্ষ্য ছিল না। 
তার প্রধান লক্ষ্য ছিল উমাইয়্যা সাম্রাজ্যকে খিলাফতে রাশেদায় পরিবর্তন করা । কিন্তু এ 
কাজ এত গুরুত্বপূর্ণ, দুরূহ ও মারাত্মক ছিল যে, তাতে হাত দেওয়ার সাথে সাথে 
চতুর্দিক থেকে প্রবল বিরোধিতার মুখোমুখী হওয়া ছিল অপরিহার্য । কিন্তু ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয সম্ভাব্য সকল বাধা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে অত্যন্ত সাহসের সাথে 
বেপরোয়াভাবে বিপ্লবী কর্মকাণ্ড শুরু করে দেন। 


জোর-জবরদস্তীমূলক দখলকৃত অর্থ-সম্পদ ফেরত দান 

এ ৰ্বাযে'নবঢেয়ে দুরু পূর্ণ ওভাল কার্ডটি ছিল বছনের পর বিঘা ওরে উনইযালাহ 
খান্দানের লোকেরা জোর-জবরদত্তীমূলকভাবে জনগণের যে সকল ভূ-সম্পত্তি দখল করে 
নিয়েছিল তা তার প্রকৃত মালিককে ফেরত দান। এ কাজে গোটা খান্দানের প্রবল 
বিরোধিতার সম্মুখীন হওয়া ছিল স্বাভাবিক কিন্তু ‘উমার ইবন ‘আবদিল ‘আখযীয (রহ) 
সর্বপ্রথম এই মহৎ কাজটি সম্পাদনে উদ্যোগী হন। আর এ কাজের সূচনা করেন নিজের 
পরিবার ও খান্দান থেকে । 


১০৭. ‘আবদুস সালাম নাদবী, সীরাতে ‘উমার-২৪ 


তাবি‘ঈদের জীবনকথা ৫৫ 


www.amarboi.org 


বানু উমাইয়্যা খলীফাগণ সাধারণ মানুষের অর্থ-সম্পদ ও ভু-সম্পত্তি যা অন্যায়ভাবে 
দখল করেছিল তা ফেরত দেওয়া ইসলামী খিলাফতের একজন মহান মুজাদ্দিদের প্রথম 
দায়িত্ব ছিল। আন্তাহ রাব্বুল ‘আলামীন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের দ্বারা সেই 
কাজটি সম্পাদন করেন। তিনি সুলায়মান ইবন ‘আবদিল মালিকের কাফন-দাফন ও 
খিলাফতের দায়িত্ব গ্রহণের প্রাথমিক পর্যায় ও আনুষ্ঠানিকতাগুলো শেষ করে ঘরে ফিরে 
একটু বিশ্রাম নিতে চান। তখন তার চৌদ্দ বছর বয়সী কিশোর পুত্র আবদুল মালিক এসে 
বলেন, “আপনি জোর-জবরদস্তীমূলকভাবে দখল করা সম্পদ ফেরত দানের পূর্বে বিশ্রাম 
নিতে চাচ্ছেন? ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয বললেন, আমি সুলায়মানের কাফন- 
দাফনের জন্য সারা রাত ব্যস্ত সময় কাটিয়েছি । তাই একটু বিশ্রাম নেওয়ার পর যুহর 
নামাযের পরে এ কাজে হাত দিব। কিন্তু আবদুল মালিক বললেন, যুহর নামায পর্যন্ত 
আপনার বেঁচে থাকার নিশ্চয়তা কে দিবে? ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের উপর তার 
এই মন্তব্যের এত প্রভাব পড়ে যে, তাকে তিনি কাছে ডেকে বুকের সাথে জড়িয়ে ধরেন 
এবং কপালে চুমু দিয়ে বলেন! “সেই আল্লাহর শোকর যিনি আমাকে এমন সন্তান দান 
করেছেন যে আমাকে ধর্মীয় কাজে সাহায্য করে।””* বিশ্রামের কথা তিনি ভুলে গেলেন 
এবং তৎক্ষণাৎ বিছানা ছেড়ে ঘোষণা করলেন যে কারো কোন অন্যায়ভাবে কোন সম্পদ 
ছিনিয়ে নেওয়ার অভিযোগ থাকলে সে যেন উপস্থাপন করে। 


ভিন্ন একটি বর্ণনায় এসেছে যে, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এ ব্যাপারে পরামর্শ 
করলেন মায়মূন ইবন মিহরান, মাকহুূল ও আবূ কিলাবার সাথে । এ তিনজন তখন 
বিখ্যাত মুহাদ্দিছ তাবি‘ঈ । মাকহুল ক্ষীণকণ্ঠে দুর্বল ভাষায় তার যে মতামত প্রকাশ করেন 
তা ‘উমারের মনোপূত না হওয়ায় তিনি মায়মূন ইবন মিহরানের দিকে তাকান । মায়মুন 
বললেন, আপনার পুত্র ‘আবদুল মালিককেও ডাকুন। তার মতামতও আমাদের চেয়ে 
কোন অংশে গুরুত্বহীন নয়। আবদুল মালিককে ডাকা হলো । ‘উমার বললেন, মানুষ 
তাদের' ছিনিয়ে নেওয়া ধন-সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবী জানাচ্ছে- এ ব্যাপারে তোমার 
মত কি? ‘আবদুল মালিক বললেন, আপনি এক্ষুণি তা ফিরিয়ে দিন। তা না হলে, যারা 
জোর-জবরদস্তীমূলক এসব সম্পদ দখল করে নিয়েছিল, আপনিও তাদের কাজের 
অংশীদার হবেন ।** 
অপর একটি বর্ণনায় এসেছে, ‘আবদুল মালিক ইবন ‘উমার তার পিতাকে বলেন : 
আব্বা! আপনি এখনো কেন সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন না? আল্লাহর কসম! সত্য 
প্রতিষ্ঠায় যদি আমাকে-আপনাকে ডেগের টগবগে পানিতে ফেলে দেওয়া হয় তাতেও 
আমি কোন পরোয়া করবো না। ‘উমার তাকে বলেন : ছেলে! তাড়াহুড়ো করো না । 
আল্লাহ কুরআনে মদের দু'বার নিন্দার পর তৃতীয়বার হারাম ঘোষণা করেন। আমি 
আশঙ্কা করছি, যদি এক সাথে বহু কিছু চাপিয়ে দিই তাহলে তারা এক সাথে প্রতিক্রিয়া 
দেখাবে । আর তাতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে।””” 


১০৮. ‘আবদুস সাফওয়া-২/১১৫ 


১০৯. সুওয়ারুম মিন হায়াত তাবি'ঈন-৮১-৮২ 
১১০. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪৩৮ 


৫৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


তিনি সর্বপ্রথম স্ত্রী ফাতিমা বিন্ত ‘আবদিল মালিককে বলেন: 
ASB omladl Jb ow J 323 s>3 db or als S93 Ge >) 


2g it 58 IY Sls Lf 2 JY. ob ~~ 
“যদি তুমি আমার সঙ্গ চাও তাহলে তোমার যাবতীয় অর্থ-সম্পদ, অলঙ্কারাদি ও মূল্যবান 
রতুরাজি মুসলমানদের বায়তুল মালে জমা দাও । কারণ এসব কিছু তাদের । আমি, তুমি 
ও এ সকল সম্পদ একই গৃহে থাকতে পারে না” 
স্বামীর একান্ত অনুগত স্ত্রী বিনা বাক্য ব্যয়ে তার সকল জিনিস যা তিনি পিতৃকূলের দিক 
থেকে লাভ করেছিলেন, বায়তুল মালে জমা দেন।’”* এমনকি তার পিতা খলীফা 
‘আবদুল মালিক তাকে একটি অতি মূল্যবান রত্ন উপহার দিয়েছিলেন। ‘উমার তাকে 
বলেন, এটিও বায়তুল মালে জমা দাও, নয়তো আমাকে ছাড়ার জন্য প্রস্তুত হও । 
অগত্যা সেটিও তিনি জমা দেন। ‘উমারের ইনতিকালের পর ইয়াধীদ ইবন ‘আবদিল 
মালিক খলীফা হয়ে বোনকে সেই রত্বুটি ফেরত দিতে চান, কিন্তু তিনি তা নিতে 
অস্বীকার করেন ।”** 
তিনি নিজের ও স্ত্রীর সকল দাসীকে ডেকে বলেন : 
Sel of SU 29 cast ich of Pol oad OSE SAS SS pl dy GL! 

Ab Ll 58 ct dl sie O52 py GS 
‘আমার উপর একটি মহাদায়িত্ব চেপে বসেছে যা তোমাদের প্রতি আমার কর্তব্য পালনে 
আমাকে বিরত রেখেছে। সুতরাং তোমাদের কেউ মুক্তি চাইলে আমি মুক্তি দিচ্ছি, আর 
কেউ আমার অধিকারে থাকতে চাইলে, তাকে রেখে দিচ্ছি । তবে আমার নিকট থেকে 
তোমরা কিছুই পাবে না । তখন তারা হতাশ হয়ে কারনায় ভেঙ্গে পড়ে ।'”* 
অতঃপর শাহী খান্দানের সদস্যদের সমবেত করে তাদের উদ্দেশ্যে বলেন : 
“মারওয়ানের বংশধরগণ! সম্মান, মর্যাদা এবং রাষ্ট্রীয় ক্ষমতার বিরাট একটি অংশ 
আপনারা লাভ করেছেন। আমার ধারণা, মুসলিম উম্মাহ্র মোট সম্পদের অর্ধেক অথবা 
দুই তৃতীয়াংশ রয়েছে আপনাদের অধিকারে ।' উপস্থিত লোকেরা খলীফার এই ইঙ্গিত 
সহজেই বুঝে যায়। তারা বলে ওঠে : যতক্ষণ আমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন না হবে 
ততক্ষণ আমরা এটা হতে দেব না। আল্লাহর কসম! আমরা না আমাদের ' বাপ- 
দাদাদেরকে কাফির বানাতে পারি, আর না পারি আমাদের সম্তানদেরকে কপর্দকশূন্য 
হতদরিদ্র বানাতে ৷’ উল্লেখ্য যে, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) তাঁর বংশের 
উর্ধ্বতন পুরুষদের অনেক কর্মকাণ্ডকে হারাম বলে বিশ্বাস করতেন । তাই তারা এমন 


১১১. আল-কাসিম ফিত তারীখ-৫/8৪১ 
১১২. তারীখ আল-খুলাফা'-২৩৩ 
১১৩. সিফাতুস সাফওয়া-২/১১৮ 


৮- তাবি“ঈদের জীবনকথা ৫৭ 


www.amarboi.org 


কথা বলে। যাই হোক, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) তাদের সাফ বলে দিলেন: 
আল্লাহর কসম! যদি আপনারা এই সত্য ও সৎ কর্মে আমাকে সাহায্য না করেন তাহলে 
আমি আপনাদেরকে হেয় ও লাঞ্ছিত করে ছাড়বো । আপনারা এখন যেতে পারেন।** 
তিনি আরেকদিন মারওয়ান বংশের লোকদের ডেকে বললেন : তোমাদের হাতে মানুষের 
যে' সকল অধিকার আছে তা ফিরিয়ে দাও । আমি যা পছন্দ করিনে তা করতে আমাকে 
বাধ্য করো না। ফলে এমন হতে পারে যে, তোমরা যা পছন্দ করো না তাই আমি করতে 
তোমাদেরকে বাধ্য করছি। কেউ তার একথার কোন উত্তর দিল না । কিছুক্ষণ পর তিনি 
বললেন : তোমরা আমার কথার জবাব দাও । তখন একজন বললো : আল্লাহর কসম! 
আমাদের. বাপ-দাদার সূত্রে আমরা যে সম্পদের মালিক হয়েছি তা আমরা ছেড়ে দেব 
না। আর তা দিলে আমরা ফকীর ও দুর্বল হয়ে পড়বো । তাছাড়া আমরা আমাদের বাপ- 
দাদাদেরকে কাফির বলতে পারি না । ‘উমার বললেন : আমি যার অধিকার ফিরিয়ে দিতে 
চাই সে ব্যাপারে যদি তোমরা সহযোগিতা না কর তাহলে খুব শিগৃগির আমি তোমাদের 
ওদ্ধত্য ভেঙ্গে গুঁড়ো করে দেব। কিন্তু আমি বিশৃঙ্খলার ভয় করি। আল্লাহ যদি আমাকে 
বাচিয়ে রাখেন, ইন্শাআল্লাহ প্রত্যেককে আমি তার অধিকার অবশ্যই ফিরিয়ে দেব ।* 
অতঃপর তিনি সাধারণ মুসলমানদের মসজিদে সমবেত করে তাদের উদ্দেশ্যে একটি 
ভাষণ দেন । সেই ভাষণের কিছু অংশ নিম্নরূপ : 


of UJ oS Ly Ugh of pg) US b dbl cUlbe LUgbcl ISS Ll Vga ob 
15 519) los dif 039 3 le md le S35 0b Uli 


si aly sii ois 52) 
“এই লোকেরা (বান্‌ উমাইয়্যা) আমাদেরকে অনেক অর্থ-সম্পদ ও ভূ-সম্পত্তি দান 
করেছেন। আল্লাহর কসম! তাদের না এসব কিছু দেওয়ার অধিকার ছিল, আর না ছিল 
আমাদের নেওয়ার । এখন তা আমার হাতে এসেছে এবং সে ব্যাপারে কেবল আল্লাহ 
ছাড়া আমার নিকট থেকে হিসাব নেওয়ার আর কেউ নেই । এখন আমি সকল ভূ-সম্পত্তি 
তার প্রকৃত মালিককে ফেরত দিচ্ছি। আর সে কাজ আমি আমার নিজের থেকে ও আমার 
খান্দানের থেকে শুরু করেছি।” উল্লেখ্য যে, বানু উমাইয়্যারা বছরের পর বছর ধরে 
জোর-জবরদস্তী করে মানুষের যেসব অর্থ-সম্পদ ও ভুূ-সম্পত্তি দখল করেছিল তা 
উত্তরাধিকার সূত্রে এই খান্দানের হাতেই ছিল। তিনি উপরোক্ত ভাষণে সেই সম্পদের 
কথাই বলেছেন। 
পূর্বেই একটি ঝুড়িতে সেই সকল সম্পদের দলিলপত্র ও ম্যাপ এনে রাখা হয়েছিল । তিনি 
ভাষণ শেষ করে তার বিশ্বস্ত দাস মুযাহিমকে সেই ঝুড়ি থেকে একটি একটি করে দলিল 


১১৪. ইবনুল জাওযী, সীরাতু ‘উমার-১১৫ 
১১৫. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪৩৭ 


৫৮ তা্বি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


উঠিয়ে পাঠ করতে নির্দেশ দিলেন। মুযাহিম একটির পাঠ শেষ করলে তিনি সেটা তার 
হাত থেকে নিয়ে কেঁইচি দিয়ে কেটে টুকরো টুকরো করতে থাকেন । সকাল থেকে 
যুহরের নামায পর্যন্ত সেদিন এ কাজ চলতে থাকে ৷'”* 

তাঁর এসব ভূ-সম্পত্তি ইয়ামন, ইয়ামামাসহ আরবের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিল । খলীফা 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এসব ভূ-সম্পত্তির প্রত্যর্পণ শেষ করে নিজেকে দায়মুক্ত 
করেন। এমনকি একটি আংটির মূল্যবান মুক্তো, যেটি ওয়ালীদ তাকে দিয়েছিলেন, 
সেটিও তিনি ফিরিয়ে দেন। এ অবস্থা দেখে বিশ্বস্ত ও অনুগত চাকর মুযাহিম চুপ থাকতে 
পারলো না, সে বলে বসলো, আপনার সম্ভানদের জীবিকার কি ব্যবস্থা হবে? ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীযের দু'গণ্ড বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো । এ অবস্থায় তিনি বললেন : 
“তাদেরকে আমি আল্লাহর যিম্মায় ছেড়ে দিচ্ছি।” তিনি নিজের এবং পরিবারের ভরণ- 
পোষণের জন্য কেবল খায়বারের ভূ-সম্পদ ও একটি জলাশয় রেখে দেন। যেটি তিনি 
নিজের প্রাপ্ত ভাতার অর্থ দিয়ে খনন করেছিলেন। এই জলাশয় ও খায়বারের ভূ-সম্পত্তি 
থেকে তার বাৎসরিক আয় ছিল মাত্র এক শো পঞ্চাশ দীনার। কিন্তু যখন তিনি অবগত 
হলেন যে, রাসূলুল্লাহর (সা) জীবদ্দশায় খায়বারের এ ভূ-সম্পত্তিতে ছিল সাধারণ 
মুসলমানের অধিকার কিন্তু তৃতীয় খলীফা হযরত ‘উছমান (রা) এটা মারওয়ানের 
জমিদারীর অন্তর্ভুক্ত করে দেন। সেখান থেকে উত্তরাধিকার সূত্রে এটার মালিক হন 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয । তিনি এ সম্পত্তিও ফেরত দেন। এখন কেবল অবশিষ্ট 
থাকে জলাশয়টি । | 


সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ‘ফাদাক’’’"_ এর বাগিচাটি । এটিও হস্তান্তর হয়ে তার অধিকারে 
এসেছিল। ইবন সা‘দ লিখেছেন, যখন তিনি খলীফা হন তখন পর্যন্ত তার নিজের ও 
পরিবারের জীবিকা ও যাবতীয় ব্যয় নির্বাহ হতো এই ফাদাকের উৎপন্্‌ ফসল থেকে। 
যার বাৎসরিক মূল্য ছিল দশ হাজার দীনার। কিন্তু খলীফা হওয়ার পরই তিনি ফাদাকের 
ব্যাপারে রাসূল (সা) ও খুলাফায়ে রাশেদীনের কার্যক্রম কি ছিল তা জানার চেষ্টা করেন। 


১১৬. ইবনুল জাওযী, সীরাতু ‘উমার-১৯৮; জামহারাতু খুতাব আল-‘আরাব-২/২০৮ 

১১৭. ‘ফাদাক’ হিজাযের একটি পদ্নী। মদীনা থেকে পায়ে হেঁটে বা জন্তযানে দুই অথবা তিন দিনের 
পথ । হিজরী সপ্তম সনে ‘ফাই’ অর্থাৎ যুদ্ধ ছাড়া সন্ধির ভিত্তিতে এটা রাসূলুল্লাহর (সা) অধিকারে 
আসে । পরবর্তীকালে হযরত ফাতিমা (রা) দাবী করেন যে, এটি রাসূল (সা) তাকে দান করে 
গেছেন। ‘উমার (রা) এটা রাসূলুল্লাহর (সা) ওয়ারিছদেরকে দান করেন । মু‘আবিয়া (রা) এটাকে 
মারওয়ানকে দান করেন এবং উত্তরাধিকার সূত্রে তা ‘উমার ইবন ‘আবদিল 'আধযীযের হাতে 
পৌছে। তিনি খলীফা হওয়ার পর ফাতিমার (রা) বংশধরদের হাতে তুলে দেন। ইয়াষীদ ইবন 
‘আবদিল মালিক আবার তা ছিনিয়ে নেন। আব্বাসীয় খলীফা আবুল ‘আব্বাস আস-সাফ্ফাহ 
আবার তা হাসান ইবন হাসান ইবন ‘আলীর (রা) হাতে ফেরত দেন। মানসূর খলীফা হয়ে 
আবার তা কেড়ে নেন। কিন্তু খলীফা মাহদী ফেরত দেন। খলীফা হাদী আবার তা ছিনিয়ে নেন। 
এভাবে খলীফা আল-মামুনের হাতে পৌছে। তিনি হযরত ‘আলীর (রা) বংশধরদের বরাবরে এর 
একটি দলীল করে দেন। (আল-‘ইক্‌্দ আল-ফারীদ-৪/২১৬, টীকা নং-১; আল-বালাযুরী, 
যু‘জামুল বুলদান-৪/২৩৮-২৪০) 


তাবি'ঈদের জীবনকথা ৫৯ 


www.amarboi.org 


যখন প্রকৃত সত্য তার সামনে প্রকাশ হয়ে পড়লো তখন তিনি গোটা মারওয়ান খান্দানের 
সদস্যদের সমবেত করে বললেন, ফাদাকে ছিল রাসূলুল্লাহর (সা) একান্ত অধিকার । এর 
আয় তিনি নিজের ও বানু হাশিমের বিভিন্ন প্রয়োজনে ব্যয় করতেন । হযরত ফাতিমা (রা) 
রাসূলুল্লাহর (সা) নিকট এটি দাবী করেন; কিন্তু তিনি তাকে দিতে অস্বীকৃতি জানান । 
দ্বিতীয় খলীফা হযরত ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) সময় পর্যন্ত এ ব্যবস্থা চালু ছিল। 
মু‘আবিয়া (রা) বানু হাশিমদের থেকে তা কেড়ে নিয়ে মারওয়ানকে দান করেন। আর 
তিনি সেটি নিজের খামারের অন্তর্ভুক্ত করে নেন। তারপর সেটি উত্তরাধিকার সূত্রে আমার 
অধিকারে এসেছে। কিন্তু যে জিনিস রাসূল (স) ফাতিমাকে (রা) দেননি তাতে আমার 
অধিকার প্রতিষ্ঠিত হয় কেমন করে? এখন আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে 
বলছি, রাসূলুল্লাহর (সা) সময়ে ফাদাক যে অবস্থায় ছিল, আমি আবার সেই অবস্থায় 
ফিরিয়ে দিলাম । 

অতঃপর তিনি আবূ বকর ইবন মুহাম্মাদ ইবন ‘আমর ইবন হাযমকে একটি চিঠি 
লেখেন । তাতে তিনি বলেন, অনুসন্ধানের পর আমি অবগত হয়েছি যে, ফাদাকের আয় 
ভোগ করা আমার জন্য বৈধ নয়। এ কারণে আমি তা পূর্বের সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে 
যেতে চাই, যে অবস্থায় রাসূল (সা) ও খুলাফায়ে রাশেদীনের সময়ে ছিল । আমার এই 
চিঠি আপনার হাতে পৌছার পর ফাদাক এমন এক ব্যক্তির দায়িত্বে অর্পণ করুন যে তার 
সকল অধিকার রক্ষার সাথে সাথে তত্তববাবধানও করতে পারে।”*” 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের স্ত্রী ফাতিমার একটি দাসী ছিল যার প্রতি তিনি কিছুটা 
দুর্বল ছিলেন। খিলাফতের দায়িত্‌ গ্রহণের পর একদিন দাসীটি সেজেগুজে তার সামনে 
আসে । তিনি জিজ্ঞেস করেন, তুমি ফাতিমার মালিকানায় কিভাবে এলে? বলে, হাজ্জাজ 
কুফার একজন কর্মকর্তাকে জরিমানা করে । আমি ছিলাম সেই কর্মকর্তার দাসী । হাজ্জাজ 
তার নিকট থেকে আমাকে গ্রহণ করে খলীফা আবদুল মালিক ইবন মারওয়ানের নিকট 
পাঠিয়ে দেয়। আমি তখন একেবারেই ছোট । এ কারণে ‘আবদুল মালিক আমাকে তার 
কন্যা ফাতিমার হাতে তুলে দেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয জিজ্ঞেস করেন, সেই 
কর্মকর্তার বর্তমান অবস্থা কি? বলে, তিনি মারা গেছেন, তবে তার সন্তানরা জীবিত 
আছে। তাদের অবস্থা এখন খুব খারাপ । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তৎক্ষণাত 
তাদেরকে ডেকে পাঠান। তারা উপস্থিত হলে তাদের সকল অর্থ, এই দাসীসহ ফেরৎ 
দেন। দাসীটি তার পূর্বের মনিব-পুত্রদের সাথে যাওয়ার সময় ‘উমারকে লক্ষ্য করে 
বলে : আপনার ভালোবাসার কি হলো? বললেন, তা এখনো আছে, বরং তা আরো 
বেড়ে গেছে” 

আসম্বাসা ইবন সা‘ঈদ ইবন আল-‘আস ছিলেন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের একজন 


১১৮. সুনান আৰী দাউদ, কিতাবুলকারাজ ওয়াল ইমারাহ্‌; আল-‘ইক্‌্দ আল-ফারীদ-৪/৪৩৫; তারীখ 
আল-ইয়া‘কৃূবী-২/৩০৫-৩০৬ 
১১৯. ইবনুল জাওযী, সীরাতু ‘“উমার-১৫৬ 


৬০ তাৰি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ঘনিষ্ঠ বন্ধু । খলীফা সুলায়মান ইবন ‘আবদিল ‘আযীয তাকে বিশ হাজার দিরহাম বায়তুল 
মাল ' থেকে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ বাস্তবায়নের দাপ্তরিক কাজ শেষ হওয়ার পথে 
ছিল, এমন সময় সুলায়মান মারা যান । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খলীফা হন। সেই 
বন্ধুটি তার নিকট আসেন এবং বন্ধুত্বের সুবাদে সেই অর্থ দাবী করেন । তিনি তাকে 
বলেন, বিশ হাজার দীনার তো চার হাজার মুসলিম পরিবারকে দেওয়া যেতে পারে। এত 
বেশী অর্থ আমি একজনকে কিভাবে দিই? ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের খামারের 
অন্তর্ভুক্ত ছিল ‘জাবাল আল-ওয়ারাস’ নামে একটি পাহাড় । বন্ধুটি একটু খৌচা মেরে 
বলেন, তাহলে “জাবাল আল-ওয়ারাস” নিজের অধিকারে রাখছো কেন? তিনি বলেন, 
তোমার এই খোচাতে আমার স্মরণ হয়েছে। আমি তো এর কথা ভুলেই গিয়েছিলাম । 
এরপর তিনি ‘আবদুল ‘আযীযের জমিদারী ও খামারের সকল দলিল-দস্তাবেজ আনিয়ে 
টুকরো টুকরো করে ফেলেন ।”** 

যে সকল কর্মকর্তা তার এই নির্দেশ বাস্তবায়নে গড়িমসি করতো তাদের প্রতি ভীষণ 
নারাজ হতেন । ‘উরওয়া ছিলেন ইয়ামনের প্রশাসক । একবার তিনি খলীফার এই নির্দেশ 
পালনে শৈথিল্য প্রদর্শন করেন । বিষয়টি তিনি অবহিত হয়ে ‘উরওয়াকে লেখেন, আমি 
তোমাকে লিখেছি যে, তুমি মুসলমানদের জবর-দখলকৃত সম্পদ ফিরিয়ে দাও, আর তুমি 
সে ব্যাপারে আমার সামনে নানারকম প্রশ্ব উত্থাপন করে চলেছো। তোমার হয়তো জানা 
নেই যে, তোমার ও আমার মাঝের দূরত্ব কত এবং তোমার মৃত্যুর সময়ও তোমার জানা 
নেই । আমি যদি তোমাকে লিখি একজন মুসলমানের ছিনিয়ে নেওয়া ছাগল ফিরিয়ে দাও, 
জবাবে তুমি লিখছো, ছাগলটি ধুসর না কালো বর্ণের? মুসলমানদের সম্পদ ফিরিয়ে দাও, 
আর এ ব্যাপারে আমার সাথে পত্র লেখালেখি বন্ধ কর ।”* 

আবুয যিনাদ বলেন : আমি ছিলাম ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সেক্রেটারী । তিনি 
মদীনার ওয়ালী ‘আবদুল হামীদের নিকট তথাকার জবর-দখলকৃত সম্পদ ফিরিয়ে 
দেওয়ার জন্য পত্র লিখতেন । আর ‘আবদুল হামীদ সেই ব্যাপারে আরো বিস্তারিত 
জানতে চেয়ে আবার পত্র লিখতেন। একবার ‘আবদুল হামীদের এমন একটি পত্রের 
জবাবে তিনি লেখেন :*** 


Hye pf US : JL BUS M2) sh Of UHL gS YS ILLS 
Lal S| Eons pds tS pl LSS: IL HS Lal Al ows 
Lead si2 Ny Syl 43 Lalbs 53 Al aniS Ib CUS pl akol : SS] 
“আমার মনে হচ্ছে, আমি যদি তোমাকে লিখি যে, এক ব্যক্তিকে একটি বকরী দাও, 
তাহলে তুমি অবশ্যই আমাকে লিখবে : সেটা ভেড়া না ছাগল? আমি যদি দু'টির যে 


১২০. ইবন ‘আবদিল হাকাম, সীরাত-৫৬-৫৭ 
১২১. ইবনুল জাওযী, সীরাত-৯৭ 
১২২. আল-‘ইকদ আল-ফারীদ-৩/৯; ৪/৪৩৭ 


তাবি‘ঈদের জীবনকথা ৬১ 


www.amarboi.org 


কোন একটির কথা লিখি, তুমি অবশ্যই লিখবে : সেটা নর না মাদী? যদি আমি যে কোন 
একটির কথা লিখি, তুমি লিখবে : ছোট না বড়? যখন আমি তোমাকে কোন অন্যায়- 
অবিচারের ব্যাপারে কোন কিছু লিখি, আমার কাছে দ্বিতীয়বার কিছু জানতে না চেয়ে 
আমার নির্দেশ বাস্তবায়ন করবে ।” 

তার নিয়োগকৃত কিছু কর্মকর্তা তাকে অবহিত করতেন যে, তার পূর্বের কর্মকর্তা জোর 
করে আল্লাহর সম্পদ হাতিয়ে নিয়েছেন। আমীরুল মু'মিনীনের নির্দেশ পেলে তারা সেসব 
সম্পদ তাদের নিকট থেকে জোরপূর্বক উদ্ধার করতে পারেন । খলীফা ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয লিখিত ফরমান পাঠাতেন যে, এ ব্যাপারে আমার সাথে পরামর্শের 
প্রয়োজন নেই । যদি সাক্ষী থাকে তাহলে সাক্ষ্যের ভিত্তিতে, স্বীকারোক্তি থাকে তো তার 
ভিত্তিতে সম্পদ ফিরিয়ে নাও । অন্যথায় হলফ নিয়ে ছেড়ে দাও । ‘আদী ইবন আরতাত ও 
‘আবদুল হামীদের সাথে এমন আচরণ করা হয়।”** 

বায়তুল মাল থেকে যে অর্থ ফেরত দেওয়া হতো সে সম্পর্কে প্রথমে নির্দেশ দেন যে, 
যখন থেকে এ অর্থ বায়তুল মালে ঢোকানো হয়েছে সে সময় থেকে তার যাকাত কেটে 
রাখতে হবে। কিন্তু পরবর্তীতে এ নির্দেশ প্রত্যাহার করে কেবল এক বছরের যাকাত 
নেওয়ার কথা বলেন ।”** 

নিজের ও নিজ খান্দানের অন্যায়ভাবে দখলকৃত ভূ-সম্পত্তি ফেরতদানের পর্ব শেষ করে 
সাধারণভাবে জোর-জবরদস্তী দখল করা সম্পদের দিকে দৃষ্টি দেন। হযরত মু‘আবিয়ার 
(রা) সময় থেকে নিয়ে তার সময় পর্যন্ত অন্যায়ভাবে দখল করা স্থাবর-অস্থাবর যাবতীয় 
সম্পদ সবই এক এক করে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন । হযরত মু‘আবিয়া (রা) ও 
ইয়াযীদের উত্তরাধিকারীদের নিকট থেকে এ রকম সম্পদ উদ্ধার করে তার প্রকৃত 
মালিকদের নিকট ফিরিয়ে দেন। 

শাম ছাড়াও খিলাফতের বিভিন্ন অঞ্চলের গভর্ণরদের জোর করে দখল করা সম্পদ প্রকৃত 
মালিককে খুঁজে বের করে ফেরত দানের নির্দেশ দেন। 

আবুয যিনাদ বলেন, আমরা যারা ইরাকের প্রশাসনিক দায়িত্বে ছিলাম তাদেরকে ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীয লেখেন যে, আমরা যেন প্রত্যেকের ছিনতাইকৃত অধিকার ফিরিয়ে 
দিই । নির্দেশ মতো আমরা এ কাজ শুরু করলে বায়তুল মাল শূন্য হয়ে যায়। ফলে শাম 
থেকে ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযকে অর্থ পাঠাতে হয় । 

আবূ বকর ইবন ‘আমর ইবন হাযম বলেন, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের এমন কোন 
চিঠি আসতো না যাতে জোর-দখলকৃত সম্পদের ফিরিয়ে দেওয়া, সুন্নাতের পুনরুজ্জীবন, 
বিদ‘আত দূরীকরণ, অথবা অর্থ বণ্টন ও ভাতা নির্ধারণের দিক নির্দেশনা থাকতো না । 
একবার লেখেন, বিভিন্ন অফিসের খাতাপত্র পরীক্ষা-নিরীক্ষা কর । যদি পূর্বের কোন 
কর্মকর্তা কারো অর্থ-সম্পদ হাতিয়ে নিয়েছে এমন ধরা পড়ে তাহলে অত্যাচারিত ব্যক্তি 


১২৩. ইবনুল জাওযী, সীরাত-৮৪ 
১২৪. তাবাকাত-৫/২৫২ 


৬২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


জীবিত থাকলে তাকে এবং মৃত্যুবরণ করে থাকলে তার উত্তরাধিকারীদের তা 
ফিরিয়ে দাও ।*** 


ইমাম আশ-শাফি‘ঈ (রহ) বলেন :*** 
5 9f clea Ub] sf Ln ch 1 HEY IIS SHEN Ls JI ASS 0) 
Alb 5, 9 LS 5 
“তিনি তাঁর কর্মকর্তাদের যে চিঠি লিখতেন তাতে তিনটি বিষয় ঘুরেফিরে আসতো : 
কোন সুন্নাতের পুনরুজ্জীবন অথবা বিদআত দূরীকরণ, অথবা হতদরিদ্রদের মাঝে অর্থ 
বণ্টন অথবা অন্যায়-অবিচারের প্রতিবিধান ৷” 
ইরাকে এত বেশী পরিমাণ সম্পদ ফেরত দেওয়া হয় যে, সরকারী কোষাগার শূন্য হয়ে 
যায় এবং তথাকার সরকারী ব্যয় নির্বাহের জন্য ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে 
দিমাশ্‌ক থেকে অর্থ পাঠাতে হয়। 
সম্পদ ফিরিয়ে দেওয়ার এই প্রক্রিয়া সহজীকরণের দিকেও দৃষ্টি রাখা হয়। মালিকানা 
প্রমাণের জন্য বড় ধরনের কোন সাক্ষ্য-প্রমাণের প্রয়োজন ছিল না। মামুলী ধরনের প্রমাণ 
উপস্থাপন করতে পারলেই মালিক তার বেহাত হওয়া সম্পদ ফেরত পেত । যারা 
মৃত্যুবরণ করেছিল তাদের উত্তরাধিকারীদের ফেরত দেওয়া হয়েছিল।’*' ফেরত দানের 
এ ধারা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) ওফাত পর্যন্ত অব্যাহত থাকে । 
তিনি ঘোষক নিয়োগ করেন এবং তাকে নির্দেশ দেন এই ঘোষণা দানের জন্য : “কারো 
প্রতি কোন রকম জুলুম করা হয়ে থাকলে সে যেন তার প্রতিকারের আবেদন জানায় ।” 
ঘোষণা শুনে শুভ্র কেশ ও শূুশ্রু বিশিষ্ট হিমসের একজন অমুসলিম যিম্মী খলীফা ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীযের নিকট এসে বলে : ইয়া আমীরাল মু'মিনীন! আমি আপনার 
নিকট কিতাবুল্লাহর (আল্লাহর কিতাব) বাস্তবায়নের আবেদন জানাচ্ছি । ‘উমার বললেন : 
আপনার বিষয়টি খুলে বলুন । লোকটি বললো : আল-‘আব্বাস ইবন আল-ওয়ালীদ ইবন 
‘আবদুল মালিক আমার ভূমি জোর করে দখল করে নিয়েছে। আল-‘আব্বাস সেখানে 
বসা ছিল। ‘উমার বললেন : ‘আব্বাস! এ ব্যাপারে তোমার বক্তব্য কি? ‘আব্বাস 
বললো : এ ভূমি আমার পিতা আল-ওয়ালীদ আমাকে দিয়েছেন । তিনি লিখিত একটি 
দলিলও করে দিয়েছেন। ‘উমার বললেন : ওহে যিম্মী! তোমার আর কোন কথা আছে 
কি? সে বললো : আমি আপনার নিকট কিতাবুল্লাহর বাস্তবায়ন চাই । ‘উমার তখন 
মন্তব্য করলেন : আল-ওয়ালীদের কিতাবের (লেখা) চেয়ে কিতাবুল্লাহ অধিকতর 
অনুসরণযোগ্য। অতএব, হে আব্বাস! তুমি তার ভূমি ফেরত দাও । ‘আব্বাস সে ভূমি 
তাকে ফেরত দেয় । 


১২৬. প্রাগুক্ত 
১২৬. আল-কাসিম ফিত তারীখ-১/৬৫ 
১২৭. তাবাকাত-৫/২৫২; তাহ্যীব আত-তাহ্যীব-১/২০ 


তাবি‘ঈদের জীবনকথা ৬৩ 


www.amarboi.org 


এভাবে তিনি নিজের অধিকারে এবং তার খান্দানের দখলে থাকা সকল সম্পদ ও 
ভূ-সম্পত্তি একটি একটি করে যথার্থ মালিককে ফেরত দেন।** 

‘উমার খিলাফতের দায়িত্বভার গ্রহণ করার পর জনৈক ব্যক্তি এসে তার সামনে দাড়িয়ে 
বললো : আমীরুল মু'মিনীন! এই লোকটির বিরুদ্ধে আমাকে সাহায্য করুন । একথা বলে 
সে এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে দেখায় ‘উমার জিজ্ঞেস করেন : কোন বিষয়ে? সে 
বললো : আমার সম্পদ জোর করে হাতিয়ে নিয়েছে এবং আমার পিঠে মেরেছে। ‘উমার 
সেই লোকটিকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন: সে যা বলছে তা কি ঠিক? বললো : সে 
ঠিক বলছে। এ সম্পদ দখল করার জন্য ওয়ালীদ ইবন ‘আবদিল মালিক আমাকে লিখিত 
নির্দেশ দেন। আপনাদের আনুগত্য আমাদের জন্য ফরয বা অবশ্যকর্তব্য। ‘উমার 
বললেন : তুমি মিথ্যা বলেছো। আল্লাহর আনুগত্য হয় এমন কাজ ছাড়া অন্য কিছুতে 
আমাদের আনুগত্য তোমাদের জন্য জরুরী নয়। অতঃপর তিনি সেই ভূমি ফেরত দানের 
নির্দেশ দেন ।”* 


সম্পদ ফেরত দানের প্রতিক্রিয়া 


হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের এই কর্ম পদ্ধতির প্রভাব পড়লো বিভিন্ন জনের 
উপর বিভিন্ন রকম । যে খারেজী সম্প্রদায় সর্বদা উমাইয়্যা খলীফাদের বিরুদ্ধে বিদ্রোহের 
পতাকা উডডীন রাখতো তারা এই ‘আদল ও ইনসাফের কথা শুনে সম্মিলিতভাবে 
পরিষ্কারভাবে বলে দিল এখন এই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের সঙ্গত হবে না।** 
তবে গোটা বানূ উমাইয়্যা খান্দান একসাথে ক্ষুব্ধ হয়ে উঠলো । প্রথমতঃ ব্যক্তিগত সম্পদ 
যা তারা ভোগ করছিল তা হাতছাড়া হয়ে যাওয়া এর কারণ ছিল । তাছাড়া যে বিশেষ 
মর্যাদা ও আভিজাত্য তারা ধারণ করেছিল তা তাদেরকে সমতা ও সাম্যবাদিতার কথা 
একেবারেই ভুলিয়ে দিয়েছিল । এ কারণে যখন তারা নিজেদেরকে অন্য সকল 
মুসলমানের সংগে একই কাতারে পাশাপাশি দেখতে পেল তখন ভীষণ অপমান বোধ 
করলো। তবে সবচেয়ে বড় বিষয়টি এই ছিল যে, হযরত ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের এই কর্ম পদ্ধতিতে তাদের অন্তরে এই দৃঢ় প্রত্যয় জন্বেছিল যে, তার পূর্ববর্তী 
উমাইয়্যা খলীফাগণ যে কর্ম পদ্ধতি গ্রহণ করেছিলেন তা ছিল আইনগত দিক দিয়ে 
অবৈধ এবং ‘আদল ও ইনসাফের সম্পূর্ণ পরিপন্থা। এ কারণে এই খান্দানের পুরো 
ধারাবাহিকতাকে তারা সম্পূর্ণ চিহ্ন যুক্ত দেখতে পাচ্ছিল । আর তাই এ খান্দানের 
বিভিন্নজন বিভিন্নভাবে খোদ ‘উমারের সামনে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। 

একদিন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয মারওয়ান বংশের সকলকে সমবেত করে বলেন, 
“ওহে মারওয়ান বংশের লোকেরা! তোমরা মান-সম্মান ও ধন-সম্পদের বিরাট একটি 
অংশ লাভ করেছিলে। আমার ধারণা মতে এই উম্মাতের সকল সম্পদের অর্ধেক অথবা 


১২৮. আল-আজিরী, আখবারু ‘উমার-৫৮; আ'জামু ‘উজামা’' আল-মুসলিমীন-১৪৪ 
১২৯. আল-‘ইক্‌দ আল-ফারীদ-৪/৪৩৪ 

১২৯. ইবনুল জাওযী, সীরাতু ‘উমার-৫৪ 

৬৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


এক তৃতীয়াংশ তোমাদের অধিকারে এসে গিয়েছিল।” তার একথা শুনে সকলে 
একেবারে নীরব থাকে । ‘উমার তাদেরকে বলেন, “তোমরা আমার একথার জবাব 
দাও।”" সকলে এক বাক্যে বলে উঠলো : “যতক্ষণ না আমাদের মাথা আমাদের দেহ 
থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমরা আমাদের বাপ-দাদাদেরকে কাফির বলতে পারবো না, 
তেমনিভাবে পারবো না আমাদের সন্তানদের অন্যের মুখাপেক্ষী বানাতে ।” একদিন 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয হিশাম ইবন ‘আবদিল মালিকের সামনে বানু উমাইয়্যাদের 
অতীত জুলুম-অত্যাচারের আলোচনা করছিলেন। হিশাম নিজেকে নিয়ন্ত্রণে রাখতে 
পারলেন না, হঠাৎ বলে উঠলেন, “আল্লাহর কসম! আমরা না আমাদের বাপ-দাদাদের 
উপর কোন দোষ লাগাতে পারি, আর না পারি আমাদের মান-সম্মান ভূলুষ্ঠিত করতে ৷” 
‘উমার বলেন : তোমরা যদি আমাকে এ অধিকার প্রত্যর্পণে সহায়তা না কর তাহলে খুব 
শিগ্‌গীর আমি তোমাদের মাথা নীচু করে ছাড়বো । কিন্তু আমি বিশৃঙ্খলাকে ভয় করি। 
তবে আল্লাহ যদি আমাকে বাচিয়ে রাখেন, ইনশাআল্লাহ প্রত্যেক বঞ্চিত ব্যক্তির অধিকার 
অবশ্যই ফিরিয়ে দেব ।*** 

একদিন ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের সামনে বহু দাসী উপস্থাপন করা হচ্ছিল । 
ঘটনাক্ৰমে সেখানে ‘আব্বাস ইবন আল-ওয়ালীদ ইবন ‘আবদিল মালিকও উপস্থিত ছিল। 
যখনই কোন সুন্দরী দাসী সামনে দিয়ে অতিক্রম করছিল তখনই সে বলে উঠছিল: 
“আমীরুল মু'মিনীন! একে আপনি নিন।” যখন সে বার বার একই কথা বললো তখন 
‘উমার বললেন : তুমি কি আমাকে ব্যভিচারের জন্য উৎসাহিত করছো? ‘আব্বাস সেখান 
থেকে উঠে পড়ে এবং বাইরে এসে নিজ খান্দানের কতিপয় সদস্যকে বলে! 
তোমরা এমন ব্যক্তির দরজায় বসে আছ কেন যে কিনা তোমাদের বাপ-দাদাদেরকে 
ব্যভিচারী বলে? 

‘উমার ঘোষণা করেন, এ সকল দাস-দাসীদেরকে তাদের প্রকৃত মনিবের নিকট ফেরত 
পাঠানো হবে।’** এ সকল কারণে গোটা মারওয়ান খান্দান ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের এমন ন্যায় ও সুবিচারমূলক কর্ম পদ্ধতিকে দারুণ অপছন্দ করতে থাকে এবং 
নানাভাবে তাকে এ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় আল- 
ওয়ালীদ ইবন ‘আবদিল মালিকের পুত্র ‘উমার এই ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে 
অত্যন্ত কঠোর ভাষায় একটি পত্র লেখে, যার সারকথা এই : 

‘আপনি পূর্ববর্তী খলীফাদের প্রতি দোষারোপ করেছেন এবং তীদের সন্তানদের প্রতি 
শত্রূতাবশতঃ তাদের সাথে বিরোধিতার নীতি অবলম্বন করেছেন। আপনি কুরায়শদের 
সম্পদ এবং তাদের উত্তরাধিকারকে অন্যায়ভাবে বায়তুল মালে ঢুকিয়ে আত্মীয়তার 
সম্পর্ক ছিন্ন করেছেন। ওহে ‘আবদুল ‘আযীযের পুত্র! আল্লাহকে ভয় করুন এবং মনে 
রাখুন, আপনি জুলুম করেছেন। মিম্বরের উপর বসার সাথে সাথে আপনি নিজের 


১৩০. আল-‘ইকদ আল-ফারীদ-৫/১৭৩; আবদুস সালাম নাদবী, সীরাতে ‘উমার-৩২ 
১৩১. আল-‘ইকদ আল-ফারীদ-৫/১৭৩ 


৯- তাবি'ঈদের জীবনকথা ৬৫ 


www.amarboi.org 


খান্দানকে জুলুম-অত্যাচারের জন্য বেছে নিয়েছেন। সেই আল্লাহর শপথ যিনি 
মুহাম্মাদকে (সা) বহুবিধ বৈশিষ্ট্যে বিশিষ্ট করেছেন। আপনি রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে, 
যাকে আপনি একটা বিপদ বলে থাকেন, আল্লাহ থেকে বহুদূরে চলে গেছেন। নিজের 
প্রবৃত্তির কামনা-বাসনায় লাগাম দিন এবং বিশ্বাস করুন যে, আপনি এক 
মহাপ্রতাপশালীর সামনে ও হাতের মুঠোয় আছেন এবং আপনাকে এ অবস্থায় ছেড়ে 
দেওয়া হবেনা ।” 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যদিও ধৈর্য ও সহনশীলতার বাস্তব প্রতীক ছিলেন তা 
সত্বেও এই ব্যাপারে তিনি মোটেও নমনীয়তা দেখাননি। সাথে সাথে তিনি ‘উমার ইবন 
আল-ওয়ালীদের পত্রের জবাব দিলেন অত্যন্ত কঠোর ভাষায় । পত্রটির তরজমা নিম্নরূপ : 


“তোমার পত্র আমি পেয়েছি। তুমি যেমন লিখেছো আমিও তেমন জবাব দিব । তোমার 
প্রাথমিক অবস্থা তো এই যে, তোমার মা ছিল বাতাতা সুকূনের (১:5০ 6৬) দাসী- যে 
হিমসের বাজারে মানুষের মনোরঞ্জন করে বেড়াতো, মদের আডডাখানায় যেত । যুবইয়ান 
ইবন যুবইয়ান তাকে মুসলমানদের গণীমতের মাল থেকে খরিদ করে তোমার পিতাকে 
উপহার দেয়। সেই মায়ের পেটে তোমার জন্ম। মা যেমন নিকৃষ্ট, সন্তানও তেমন নিকৃষ্ট । 
এরপর লালিত-পালিত হয়ে তুমি একজন অহঙ্কারী জালেমে পরিণত হয়েছো । তোমার 
ধারণা আমি একজন জালেম । আমি তোমাকে এবং তোমার খান্দানকে আল্লাহর সম্পদ 
থেকে, যে সম্পদে রয়েছে রাসূলুল্লাহর (সা) নিকটাত্মীয়, গরীব-মিসকীন ও অসহায় 
বিধবাদের অধিকার, বঞ্চিত করেছি। তবে আমার চেয়ে বেশী জালেম, আমার চেয়ে 
আল্লাহর অঙ্গীকারকে পরিত্যাগকারী সেই ব্যক্তি যে তোমাকে তোমার অপরিপন্ধ বয়সে 
স্বল্পবুদ্ধির অবস্থায় মুসলমানদের একটি সেনাশিবিরের কর্মকর্তা নিয়োগ করে তোমাকে 
নিজের খেয়াল-খুশীমত সিদ্ধান্ত গ্রহণ ও কাজ করার ক্ষমতা দান করেছে। এই 
নিয়োগদানের পিছনে শুধুমাত্র পিতৃ-স্নেহ ছাড়া আর কোন কারণ ছিল না। সুতরাং 
অভিশাপ তোমার উপর এবং অভিশাপ তোমার জন্মদাতা পিতার উপর । কিয়ামতের দিন 
তোমাদের বিরুদ্ধে কত অভিযোগকারী হবে! তোমার পিতা এ সকল অভিযোগকারীদের 
থেকে মুক্তি পাবে কিভাবে? 

আমার চেয়ে বড় জালেম এবং আমার চেয়ে বড় আল্লাহর অঙ্গীকার ভঙ্গকারী সেই ব্যক্তি 
যে হাজ্জাজকে সমগ্র আরবের এক-পঞ্চমাংশের উপর নিয়োগ দিয়েছিল। সে অন্যায়ভাবে 
মানুষের রক্ত প্রবাহিত করতো এবং অন্যায়ভাবে মানুষের ধন-সম্পদ হাতিয়ে নিত । 
আমার চেয়ে বড় জালেম এবং বড় আল্লাহর অঙ্গীকার ভঙ্গকারী সেই ব্যক্তি যে কুররা 
ইবন শুরাইকের মত একজন পীঁড় বদ্দুকে মিসরের ওয়ালী নিয়োগ করেছিল । সে সেখানে 
গান-বাজনা, অশ্লীল আনন্দ-ফুর্তি ও মদ পানের অনুমতি দিয়েছিল । আমার চেয়ে বড় 
জালেম ও আল্লাহর অঙ্গীকার ভঙ্গকারী সেই ব্যক্তি যে আরবের এক-পঞ্চমাংশে ‘আলীয়া 
বারবারিয়াকে অংশ দিয়েছিল । 

আমার যদি সুযোগ হয় তাহলে তোমার খান্দান ও তোমাকে আলোকিত পথে নিয়ে 


৬৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


আসবো । দীর্ঘকাল আমরা সত্যকে পরিত্যাগ করেছি । যদি তোমাদেরকে বিক্রী করা হয় 
এবং সেই বিক্রয়লব্ধ অর্থ ইয়াতীম, মিসকীন এবং অসহায় বিধবাদের মধ্যে বণ্টন করে 
দেওয়া হয় তাহলেও তা যথেষ্ট হবে না। কেননা, তোমাদের মধ্যে সকলের অধিকার 
আছে । আমাদের প্রতি সালাম । আল্লাহর সালাম জালেমদের নিকট পৌছে না।”**২ 


মারওয়ান বংশের লোকেরা হিশাম ইবন ‘আবদিল মালিককে নিজেদের প্রতিনিধি হিসেবে 
‘উমারের নিকট পাঠান। হিশাম তাদের পক্ষ থেকে বলেন, মারওয়ান বংশের লোকেরা 
বলছে, আপনার নিজের সংগে যে সকল বিষয়ের সম্পর্ক রয়েছে সে ব্যাপারে আপনি যা 
ইচ্ছা করুন। কিন্তু পূর্ববর্তী খলীফাগণ যা কিছু করে গেছেন তা সেই অবস্থায় বহাল 
রাখুন। ‘উমার হিশামকে জিজ্ঞেস করলেন যদি একই বিষয়ে তোমাদের নিকট দুইটি 
দলিল থাকে- একটি আমীর মু‘আবিয়ার এবং দ্বিতীয়টি ‘আবদুল মালিকের, তাহলে 
তোমরা কোনটি গ্রহণ করবে? হিশাম বললেন, আগেরটি । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
তখন বললেন, আমি কিতাবুল্লাহকে আগের দলিল হিসেবে পেয়েছি । এ কারণে, আমার 
ক্ষমতার আওতাভুক্ত প্রত্যেকটি ব্যাপারে- তা সে আমার সময়ের হোক বা অতীতের 
সাথে সম্পৃক্ত হোক, সেই কিতাবুল্লাহর নির্দেশ অনুসারে কাজ করবো । এ কথা শুনে 
সেখানে উপস্থিত সাঈদ ইবন খালিদ বললেন : আমীরুল মু'মিনীন! যে জিনিস আপনার 
ক্ষমতা ও কর্তৃত্বে আছে সে ক্ষেত্রে আপনি হক ও ইনসাফের সাথে নিজের মত সিদ্ধান্ত 
নিন। আর পূর্ববর্তী খলীফাগণকে তাদের ভালো-মন্দসহ তাদের অবস্থায় থাকতে দিন। 
এতটুকুই আপনার জন্য যথেষ্ট । 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীয বললেন : আল্লাহর নামে কসম করে তোমাকে জিজ্ঞেস 
করি, যদি কোন ব্যক্তি ছোট-বড় কয়েকজন ছেলে রেখে মারা যায়, তারপর বড়রা শক্তির 
জোরে ছোটদের বিষয়-সম্পদ দখল করে নেয় এবং ছোটরা তা উদ্ধারের জন্য তোমাদের 
সাহায্য চায়, তখন তোমরা কি করবে? সা‘ঈদ বললেন : তাদের অধিকার ফিরিয়ে দেব। 
‘উমার' ইবন ‘আবদিল ‘আযীয বললেন : আমি তো সেই কাজটি করছি। আমার পূর্ববর্তী 
খলীফাগণ শক্তির জোরে তাদেরকে দাবিয়ে রেখেছিলেন, তাঁদের অধীনস্থরাও তাদের 
অনুসরণ করেছিল, এখন আমি যখন খলীফা হয়েছি তখন সেই সকল মানুষ আমার নিকট 
এসেছে। সুতরাং সবলের নিকট থেকে দুর্বলের এবং উঁচু স্তরের নিকট থেকে নীচু স্তরের 
অধিকার ফিরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোন উপায় নেই । একথা শুনে ইবনে খালিদ 
বলে ওঠেন : আল্লাহ আমীরুল মু'মিনীনকে তাওফীক দিন।*** 
একবার বানু মারওয়ানের লোকেরা ‘উমারের বাড়ীর দরজায় সমবেত হয়ে ‘উমারের 
ছেলে ‘আবদুল মালিককে বলে, হয় আমাদের ভিতরে যাওয়ার অনুমতি নিয়ে আস অথবা 
তোমার বাবাকে একথা বল যে, তার পূর্বে যারা খলীফা ছিলেন তারা আমাদের দিতেন 
এবং আমাদের থেকে নিতেন। আমাদের মান-মর্ধাদার প্রতি লক্ষ্য রাখতেন। কিন্তু 


১৩২. ইবনুল জাওযী, সীরাতু ‘উমার-১১২ 
১৩৩. প্রাগুক্ত-১১৮, ১১৯; তাবি‘ঈন-৩৩০ 


তা্বি'ঈদের জীবনকথা ৬৭ 


www.amarboi.org 


তোমার বাবা আমাদেরকে সম্পূর্ণ বঞ্চিত করেছেন। ‘আবদুল মালিক পিতাকে এসব কথা 
বললেন। ‘উমার বললেন, তুমি গিয়ে তাদেরকে বলে দাও, যদি আমি আল্লাহর 
নাফরমানি করি তাহলে কিয়ামতের শাস্তির ভয় করি ।* 

উমাইয়্যা খান্দানের লোকেরা একবার ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের ফুফু ফাতিমা 
বিনৃত মারওয়ানের নিকট গেল । এই ফুফুকে তিনি খুবই আদব-লেহাজ করতেন । তাই 
লোকেরা তাকে বললো, আপনি তাকে এসব কাজ থেকে বিরত থাকতে বলুন । ফুফু 
‘উমারকে তার খান্দানের লোকদের বক্তব্য শোনালেন ‘উমার জবাব দিলেন : যখন 
শাসকের আপনজনেরা জুলুম-অত্যাচার করে এবং শাসক তা বন্ধ করতে পারে না তখন 
কোন মুখে সে অন্যদের জুলুম-অত্যাচার বন্ধ করবে? তাদের এমন কোন অধিকার যেমন 
আমি আটকে রাখিনি, তেমনি তাদের এমন কোন অধিকার কেড়েও নিইনি। 

ফুফু বললেন : তোমার খান্দানের লোকেরা তোমাকে সতর্ক করে দিয়েছে যে, তোমার 
এমন আচরণের জন্য তোমাকে খারাপ পরিণতি ভোগ করতে হবে। ‘উমার জবাব 
দিলেন : কিয়ামতের দিনের চেয়ে অন্য কোন জিনিসকে যদি আমি বেশী ভয় করি তাহলে 
দু‘আ করি আল্লাহ যেন তার অনিষ্ট থেকে আমাকে রেহাই না দেন। 

অতঃপর তিনি একটি দীনার, গোশ্তের একটি টুকরো এবং একটি আংটি আনান । ফুফুর 
সামনে দীনারটি আগুনে ফেলেন। যখন সেটি আগুনে পুড়ে লাল হয়ে গেল তখন উঠিয়ে 
গোশতের টুকরোটির উপর রাখেন। সেটি একেবারে ঝলসে গেল । এবার তিনি ফুফুর 
দিকে তাকিয়ে বলেন, আপনি এ ধরনের শাস্তি থেকে আপনার ভাতিজার মুক্তি চান না? 
একটি বর্ণনায় এসেছে, ‘উমার একথাও বলেন : ফুফু! রাসুলুল্লাহ (সা) মানুষকে একটি 
নদী দান করে যান, যেখান থেকে সকলে সমানভাবে পান করতো । পরে আবূ বকর 
নদীটির মালিক হন এবং পূর্ববর্তী অবস্থায় রেখে যান। তারপর ‘উমার ইবন আল-খাত্তাব 
সেটার অধিকারী হলেন। তিনি সেটার ব্যবহারে পূর্ববর্তী দু'জনের অনুসরণ করলেন। 
অতঃপর তার থেকে আরো অনেক ছোট নদী বের করা হয়। সেই সব নদী থেকে এখনো 
পর্যন্ত ইয়াযীদ, মারওয়ান, আবদুল মালিক, ওয়ালীদ ও সুলায়মানের বংশধরেরা পান 
করে পরিতৃপ্ত হচ্ছে। অবশেষে সেটি যখন আমার হাতে এসেছে তখন মূল নদীটি শুকিয়ে 
গেছে। কাউকে আর পরিতৃপ্ত করছে না । আল্লাহর কসম! যদি আমি জীবিত থাকি তাহলে 
অন্য সকল শাখা নদী ভরাট করে মূল নদীটি সোতোস্বিনী করে ছাড়বো । 

ফুফু হতাশ হয়ে ফিরে গেলেন । গোত্রের লোকদের তিনি বললেন : এসব কিছু তোমাদের 
কর্মফল । তোমরা ‘উমার ইবন খাত্তাবের (রা) খান্দানের মেয়েকে বিয়ে করে আনলে । 
শেষমেষ ছেলে নানার দিকেই চলে গেল ।’** উল্লেখ্য যে, ‘উমার ইবন ‘আবদিল 
‘আধীযের মা ছিলেন হযরত ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) দৌহিত্রী । 


১৩৪. ইবনুল জাওযী, সীরাতু ‘উমার-১১৭ 
১৩৫. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২১৪; তাবাকাত-৫/৩৭৩; আল-কামিল ফিত তারীখ-৫/৬৪-৬৫; 
আ'‘জামু ‘উজামা’' আল-মুসলমীন-১৪৫ 


৬৮ তাবি“ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘উমারের নিজের পরিবারের লোকেরাও তার বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে। ইমাম 
আল-আওযা‘ঈ বর্ণনা করেছেন, যখন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) নিজের 
পরিবারের লোকদের ভাতা বন্ধ করে দিলেন তখন '‘আনবাসা ইবন সা‘দ অভিযোগ 
করলেন : আমীরুল মু'মিনীন! আপনার উপর আমাদের নিকট-আত্মীয়তার অধিকার 
রয়েছে। তিনি জবাব দিলেন : আমার ব্যক্তিগত সম্পদে তোমাদের জন্য সে সুযোগ 
নেই। আর বায়তুল মালের সম্পদে বারকুল ‘ইমাদ-এর শেষ সীমান্তে একজন 
বসবাসকারীর যতটুকু অধিকার আছে, তার চেয়ে তোমাদের অধিকার একটুও বেশী 
নেই । আল্লাহর কসম! যদি গোটা দুনিয়া তোমাদের সাথে একমত হয়ে যায়, তাহলে 
আল্লাহ তাদের উপর ‘আযাব নাযিল করুন!”** 

এ রকম আরো বহু ঘটনা আছে, কিন্তু কোন কিছুই ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের 
‘আদল ও ইনসাফ প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাড়াতে পারেনি। 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের উপর এ সকল বিক্ষোভ, হৈ চৈ ও আবেদন-নিবেদনের 
বিন্দুমাত্র প্রভাব পড়লো না । তবে তিনি বিভিন্ন নৈতিক পদ্ধতিতে নিজ খান্দানের অসস্তট্টি 
কিছুটা দূর করতে সক্ষম হন। একবার সুলায়মান ইবন ‘আবদিল মালিকের এক পুত্র তার 
সামনে উপস্থিত হয়ে তার জব্দকৃত জমিদারী ফেরত চান । তার দাবীর স্বপক্ষে পকেট 
থেকে একটি লিখিত দলিল বের করে ‘উমারের হাতে দেন । তিনি সেটা পাঠ করে 
বলেন : এটি কার ছিল? বললেন : হাজ্জাজের ৷ ‘উমার বললেন : তাহলে তো এতে 
মুসলমানদের অধিকার সবচেয়ে বেশী। তিনি বললেন : আমীরুল মু'মিনীন! আমার 
দলিলটি ফেরত দিন। ‘উমার বললেন : তুমি এটা নিজে না আনলে আমি তোমার নিকট 
চাইতাম না। এখন, যখন তুমি নিজেই নিয়ে এসেছো তখন তোমাকে এ অনুমতি দেব না 
যে, এই দলিলের ভিত্তিতে ভব্যিষতে অন্যায় দাবী উপস্থাপন করবে। একথা শুনে তিনি 
কেঁদে ফেলেন। 

‘উমার একদিন মারওয়ানের খান্দানের কিছু লোককে নিজের বাড়ীতে আটকে রাখেন 
এবং তাদেরকে একটু দেরীতে খাবার দেওয়ার নির্দেশ দেন। বেলা বাড়তে থাকে, আর 
সেই লোকগুলো ক্ষুধায় কাতর হয়ে পড়তে থাকে। তারা বাবুর্চিকে তাড়াতাড়ি খাবার 
দিতে বলে। বাবুর্চি তাদেরকে ছাতু ও খেজুর খেতে দেয় । যখন তারা এসব খেয়ে পেট 
ভরে ফেলে তখন তাদের সামনে ভালো খাবার উপস্থিত করা হয়। কিন্তু তারা খেতে 
অপারগতা প্রকাশ করে। ‘উমার তাদেরকে খাওয়ার জন্য বার বার অনুরোধ করতে 
থাকেন, আর তারাও বলতে থাকে- আমাদের পেট ভরা, আমরা আর কিছুই খেতে 
পারবো না। অবশেষে ‘উমার তাদেরকে লক্ষ্য করে বলেন, তাহলে আগুনের মধ্যে প্রবেশ 
করছো কেন? এতটুকু পরিমাণ খাবার যখন মানুষের প্রয়োজন মেটায় তখন সে পেট 
ভরার জন্য, জীবিকার জন্য অবৈধ পদ্থা হণ করা কেন? একথা বলে তিনি নিজে কাদেন 
এবং তাদেরকেও কাদান ৷'** 


১৩৬. ইবনুল জাওযী, সীরাতু ‘উমার-১১৪-১১৫ 
১৩৭. ‘আবদুস সালাম নাদবী, সীরাতে ‘উমার-৩৬-৩৭ 


তাবি‘ঈদের জীবনকথা ৬৯ 


www.amarboi.org 


‘উমার ইবন ‘আবদিল ‘আধীযের (রহ) সংস্কারমূলক কর্মকাণ্ড 
ধর্ম, রাজনীতি, নৈতিকতা, সভ্যতা-সংস্কৃতি তথা বিশ্বের যাবতীয় ব্যবস্থাপনায় যখন 
মরিচা পড়ে যায় তখন আল্লাহ রাব্বুল ‘আলামীন তা পরিষ্কারের জন্য একজন মুজাদ্দিদ 
তথা সংস্কারক সৃষ্টি করেন, যিনি যাবতীয় ব্যবস্থাপনার উপর পুঞ্জিভূত আবর্জনা সাফ করে 
পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় বিশ্ববাসীর সামনে নতুন করে উপস্থাপন করেন। 
সুলায়মান ইবন ‘আবদিল ‘আযীযের খিলাফতকাল পর্যন্ত ইসলামের ইতিহাসের শত বর্ষ 
পূর্ণ হয়ে যায়। এই দীর্ঘ সময়ে ইসলামের ধর্ম, রাজনীতি, নৈতিকতা, সভ্যতা-সংস্কৃতি, 
মোটকথা জীবনের প্রতিটি ব্যবস্থাপনায় মরিচা পড়ে যায়। এ সকল বিষয়ের তাজদীদ ও 
ইসলাহের (সংস্কার ও সংশোধন) জন্য একজন মুজাদ্দিদের (সংস্কারক) প্রয়োজন ছিল। 
আল্লামা জালাল উদ্দীন সুয়ৃতী (রহ) মিসরের মানুষ । তাই তার বড় গর্ব এ জন্য যে, 
মিসরের মাটি সর্বপ্রথম ‘উমার ইবন ‘আবদিল ‘আখযীযের দ্বারা মুজাদ্দিদের এই প্রয়োজন 
পূর্ণ করেছেন। শুধু তাই নয় তার পরেও একাধারে কয়েক শতক পর্যন্ত মিসরের মাটি এ 
প্রয়োজন পূর্ণ করতে থাকে । তিনি লিখেছেন :**” 
2 Hl 6 02 PF ORS UA rh SE Cpl byt of SSID oy 
Llll 8 sixty alll 5 all G55 O29 THU 8 dlls do 
“এ এক রহস্য যে, কয়েক শতকের সূচনায় যে সংস্কারকগণ জন্ম গ্রহণ করেছেন 
তারা সকলে মিসরবাসী ৷ প্রথম শতকে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয, দ্বিতীয় শতকে 
ইমাম আশ-শাফি‘ঈ, সপ্তম শতকে ইবন দাকীক আল-‘ঈদ এবং অষ্টম শতকে আল- 
বালকীনী (রহ) ৷” 
তবে কালের অগ্রগামিতা ছাড়াও আরো অনেক দিক দিয়ে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
(রহ) অন্যদেরকে অতিক্রম করে গেছেন। অন্যদের কর্মকাণ্ড যেখানে কেবল ধর্মীয় বিষয় 
ও গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) একজন 
খলীফা হওয়ার কারণে ধর্ম, নৈতিকতা, রাজনীতি, সভ্যতা-সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে তার 
পূর্ণ ক্ষমতা ছিল । তাই তিনি প্রত্যেকটি ক্ষেত্রে সংশোধন ও সংস্কার করেন। 
খিলাফতের দায়িত্ব খহণের পরই তিনি কথা, কর্ম ও আচরণের দ্বারা এ কথা মানুষকে 
জানিয়ে দেন যে, তার কর্ম পদ্ধতি হবে কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ও খুলাফায়ে 
রাশেদীনের কর্ম-পদ্ধতির ভিত্তিতে । এ কথা তিনি একটি উন্ুক্ত পত্রে মানুষকে জানিয়ে 
দেন এবং প্রাদেশিক শাসনকর্তাদের নিকট পাঠিয়ে তা জনসাধারণকে পাঠ করে শোনাতে 
নির্দেশ দেন। একবার জুম‘আর খুতবায় তিনি বলেন :*** 


Dy 2 ILS os 4 olay ply ale SL dd) ow bY 
dix LE Lalo cr bg cdl 


১৩৮. হুসনুল মুহাদারা-১/১৩৫ 
১৩৯. ‘আবদুস সাত্তার আশ-শায়খ, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ), -২০৩ 


৭০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘আপনারা জেনে রাখুন, রাসূলুল্লাহ (সা) ও তার দু'সঙ্গী যা কিছু চালু করেছেন তাই দীন। 
আমরা তা থেকে গ্রহণ করবো এবং সেখানেই বিরত থাকবো। তাদের দু’জন ছাড়া 
অন্যরা যা কিছু চালু করেছেন সে ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করবো ৷” 


আরেকবার তিনি.বলেন :*** 
US Faxes Le S31 li oun o5Uly oly ale dl slo dy bo 
Ce Sl sel 3, ADE EY ১, a AS > ut call islb) Jails cal 
2 Sly LAE ty crerl Up paxil 3 SAR Gi by SHB cad LL 

. hoa oly pigs Lol) Jy b al ১, cial J 
‘রাসূলুল্লাহ (সা) এবং তার পরে তীর খলীফাগণ অনেক রীতি-পদ্ধতি ও নিয়ম-কানুন চালু 
করেছেন। সেগুলো গ্রহণ করা আল্লাহর কিতাবের সত্যায়ন ও আল্লাহর আনুগত্যের 
বাস্তবায়নের নামান্তর । সেগুলো পরিবর্তন-পরিবর্ধনের অধিকার কারো নেই । যে ব্যক্তি 
সেগুলোর বিরুদ্ধাচরণ করেছে তার প্রতি সদয় দৃষ্টিতে দেখার কোন সুযোগ নেই । যে 
ব্যক্তি অনুসরণ করবে সে সৎ পথপ্রাপ্ত হবে, যে সেগুলোর আলোকে দেখতে চাইবে, 
দেখতে পাবে। যে বিরোধিতা করবে এবং ঈমানদারদের পথের বিপরীত পথ অনুসরণ 
করবে, আল্লাহ তাকে সেই দিকে ফিরিয়ে দিবেন যেদিকে সে ফিরে গেছে। পরিণামে 
তাকে জাহান্নামে ঢুকিয়ে দেবেন । জাহান্নাম অতি নিকৃষ্ট ঠিকানা ৷ 
পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, সেই শৈশবে যখন ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীয মায়ের 
সাথে মদীনায় থাকতেন, মায়ের হাত ধরে নানা হযরত ‘আবদুল্লাহ ইবন ‘উমারের (রা) 
নিকট যেতেন তখন ঘরে ফিরে এসে মাকে বলতেন, মা! আমি মামার মত (‘আবদুল্লাহ 
ইবন ‘উমার রা.) হতে চাই । মা আদর করে বলতেন, তুমি তাই হবে। তাই তিনি 
খিলাফতের দায়িত্ব গহণ করেই মদীনায় অবস্থানরত মামা সালিম ইবন ‘আবদিল্লাহ 
(মায়ের চাচাতো ভাই)-কে লিখলেন : 

(2 bach > ps byw J S| 

‘আমার জন্য আপনি ‘উমার ইবন আল-খাত্তাবের জীবন ও কর্ম পদ্ধতি লিখে পাঠান যাতে 
আমি তা অনুসরণ করতে পারি ।' 
সালিম বললেন, আপনি তা অনুসরণ করতে পারবেন না । ‘উমার জানতে চাইলেন, কেন 
আমি অনুসরণ করতে পারবো না? জবাবে সালিম লেখেন : 


L25Y ls Utell se 22 08 LY as 0 LAS SSS Lge las Cl 
১৪০. প্রাগুক্ত 
তাবি‘ঈদের জীবনকথা ৭১ 


www.amarboi.org 


‘যদি আপনি তা অনুসরণ করতে পারেন, আপনি ‘উমারের চেয়েও উত্তম মানুষে পরিণত 
হবেন। কারণ, ‘উমার তার কল্যাণমূলক কাজে অসংখ্য সহযোগী পেয়েছিলেন, কিন্তু 
আপনি তা পাবেন না।'** 

হয়তো তিনি ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) চেয়ে উত্তম হতে পারেননি, তবে ইতিহাস 
সাক্ষী, তিনি জীবন যাপনে ও খিলাফত পরিচালনায় ‘উমারের (রা) যথার্থ অনুসারী হতে 
পেরেছিলেন। এখানে অতি সংক্ষেপে তার কিছু সংস্কারমূলক উদ্যোগ ও কর্মকাণ্ডের বর্ণনা 
উপস্থাপন করা হলো । 


খিলাফতকে শুরা পদ্ধতিতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ 


‘উমার ইবন '‘আবদিল ‘আযীয (রহ) যদিও খলীফা নির্বাচন সংক্রান্ত ইসলামের 
গণতান্ত্রিক পদ্ধতিকে পুনরায় প্রতিষ্ঠা করতে পারেননি এবং পূর্ববর্তী খলীফা সুলায়মান 
ইবন ‘আবদিল মালিকের অসীয়াত মত এই পবিত্র আমানত ইয়াযীদ ইবন ‘আবদিল 
মালিকের হাতে অর্পণ করেন, তথাপি তিনি এই স্বৈরতাগ্ত্রিক পদ্ধতিকে অন্তর দিয়ে ঘৃণা 
করতেন। তার একান্ত ইচ্ছা ছিল খিলাফতকে শূরা পদ্ধতিতে ফিরিয়ে নেওয়ার, কিন্তু এত 
বড় মৌলিক পরিবর্তন করা তার একার সাধ্য সীমার মধ্যে ছিল না। কারণ, 
এবং মুসলিম জনসাধারণও তাতে অভ্যস্ত হয়ে পড়েছিল । তাছাড়া তিনি এই পরিবর্তনের 
জন্য যথেষ্ট সময়ও পাননি । 

তবে তিনি রাজতন্ত্রের যাবতীয় বৈশিষ্ট্য দূর করার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে রাজকীয় 
দাপট, শক্তির প্রদর্শন ও সকল প্রকার বিকৃতি দূর করার আপ্রাণ চেষ্টা করেন। বিস্ময়ের 
ব্যাপার যে, মাত্র তিরিশ মাসে রাষ্ট্রের প্রতিটি শাখা ও ক্ষেত্রে রাজতন্ত্রের ষাট বছরের 
পুঞ্জিভূত সকল আবৰ্জনা, প্রভাব ও চিহ্ন একেবারেই পরিষ্কার করে ফেলেন। 

ইসলামের ইতিহাসে ব্যক্তিগত পসন্দের ভিত্তিতে নির্বাচিত প্রথম খলীফা ইয়াযীদ ৷ ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীয তাকে খলীফা বলে স্বীকার করতেন না। একবার 
জনৈক ব্যক্তি তার সামনে ইয়াধীদকে আমীরুল মু'মিনীন বলায় তিনি তীকে বিশটি 
চাবুক মারেন 

সন্তানদের মধ্যে আবদূল মালিক ছিল তার সর্বাধিক প্রিয়পাত্র । এই প্রিয়তম সন্তান মারা 
গেলে তার প্রশংসায় কিছু কথা মুখ থেকে বের হলে মাসলামা বললেন, হে আমীরুল 
মু'মিনীন! যদি সে বেচে থাকতো তাহলে আপনি কি তাকে পরবর্তী খলীফা মনোনীত 
করতেন? বললেন : না। মাসলামা বললেন : কেন? আপনি তো তার খুবই প্রশংসা 
করেন। বললেন : আমার ভয় হয়, পিতৃ-বাৎসল্য তার ব্যাপারে আমাকে বিপথগামী না 
করে ফেলে ।*€* 


১৪১. তাবাকাত-৫/২৫২; আল-বিদায়া ওয়ান নিহায়া-৮/২০০ সিয়ারু আলাম আন-নুবালা-৫/১২৭ 
১৪২. তারীখ আল-খুলাফা'-২০৯ 
১৪৩. প্রাগুক্ত-২৪০ 


৭২ তা্বি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ব্যক্তিগত পসন্দ ও মতামতের ভিত্তিতে খলীফা নির্বাচনের প্রভাব ও প্রতিক্রিয়া আরো 
নানাভাবে দৃশ্যমান হতো । যেমন গোটা শাহী খান্দান অস্বাভাবিক ক্ষমতা ও প্রতিপত্তির 
অধিকারী হয়ে ওঠে। খলীফাদের পক্ষ থেকে তারা নানা রকম বিশেষ ভাতা ও আর্থিক 
সুবিধা লাভ করতো । তাদেরকে জাতীয় সকল ক্ষেত্রে বিশেষ দৃষ্টিতে দেখা হতো । 
খলীফাদের ছিল জনসাধারণের উপর বিশেষ মর্যাদা । এমনকি নামাযের পরে রাসূলুল্লাহর 
(সা) প্রতি দরূদ ও সালাম পাঠ করার মত তাদের প্রতিও পাঠ করা হতো । মানুষ বিশেষ 
ভঙ্গিতে তাদেরকে সালাম করতো । তারা যখন চলতেন তখন বিশেষ পতাকাবাহী, 
ঘোষক ও দেহরক্ষী সংগে সংগে চলতো । কোন জানাযায় অংশগ্রহণ করলে তাদের জন্য 
এক বিশেষ ধরনের চাদর বিছানো হতো । কিন্তু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খলীফা 
হওয়ার সাথে সাথে এসব রীতি-পদ্ধতি দূর করে সকলকে একই কাতারে নিয়ে আসেন। 
সুতরাং বেতন-ভাতা বল্টনে এমন সমতামূলক পদ্ধতি অনুসরণ করেন যে, যারা বিশেষ 
সম্মান ও সুবিধা লাভে অভ্যস্ত ছিল তারা তার থেকে সম্পূর্ণ দূরে সরে যায় । 

একবার তো গোটা মারওয়ান খান্দানের লোকেরা একজোট হয়ে তার নিকট আসে এবং 
তাদের পূর্বের প্রভাব-প্রতিপত্তির ভিত্তিতে তাকে তিরস্কারমূলক ভাষায় বলে, আপনার 
পূর্ববর্তী খলীফাগণ আমাদেরকে যে বিশেষ দৃষ্টিতে দেখতেন, আপনি তা একেবারেই 
উপেক্ষা করছেন। তিনি তাদেরকে বলেন : যদি তোমরা আগামীতে এমন দাবী নিয়ে 
আস তাহলে আমি সোজা মদীনায় চলে যাব এবং এই খিলাফতকে গণতান্ত্রিক পদ্ধতির 
উপর ছেড়ে দেব। 'উ'য়াইমিশ অর্থাৎ কাসিম ইবন মুহাম্মাদ ইবন আবী বকর (রা) এই 
খিলাফত পরিচালনার অধিকতর যোগ্য ব্যক্তি । তার নামটি আমার স্মরণ আছে 88 
সাধারণ মানুষের চাইতে শাহী খান্দানের লোকেরা যে সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা 
ভোগ করতো সে সম্পর্কে তিনি আবূ বকর ইবন হাযমকে লেখেন যে, সাধারণ সরকারী 
সমাবেশে খলীফার খান্দানের লোক বলে কাউকে কারো উপর প্রাধান্য দিবেন না। আমার 
দৃষ্টিতে তারা সকলে অন্য সব মুসলমানের সমান মর্যাদার অধিকারী ।*** একবার তার 
নিজের এজলাসে একটি মোকদ্দমার একটি পক্ষ হিসেবে শ্যালক মাসলামা ইবন 
‘আবদিল মালিক উপস্থিত হন এবং দরবারের একটি সম্মানজনক আসনে বসে পড়েন। 
‘উমার তাকে সে আসন থেকে উঠে তার প্রতিপক্ষের সাথে বসার নির্দেশ দেন। তাকে 
আরো বলেন, যদি তার সাথে বসতে সংকোচ বোধ কর তাহলে উকিল নিয়োগ করে 
বেরিয়ে যাও ।*** 


নামায শেষে খলীফার প্রতি যে দরূদ-সালাম পেশের প্রথা চালু হয়েছিল তা বন্ধ করার 
লক্ষ্যে আল-জাযীরার ওয়ালীকে লেখেন যে, ওয়ায-নসীহতকারী যে সকল লোক এই 
বিদ‘আত চালু করেছে তাদেরকে বলে দিন, দরূদ কেবল হযরত রাসূলে কারীমের (সা) 


১৪৪. তাবাকাত-৫/২৫৩ 
১৪৫. প্রাগুক্ত-৫/২৫২ 
১৪৬. ইবনুল জাওযী-৭৩ 


১০- তাবি‘ঈদের জীবনকথা ৭৩ 


www.amarboi.org 


জন্যই পেশ করতে হবে এবং দুআ করতে হবে সকল মুসলমানের জন্য । আর অন্য 
সকল কাজ-কর্ম পরিত্যাগ করতে হবে।*** 

নিজের সম্পর্কে লেখেন যে, বিশেষভাবে আমার জন্য যেন দুআ করা না হয়; বরং সে 
দু‘'আ হবে সকল মুসলমান নারী-পুরুষের জন্য । যদি আমার জন্যই করতে হয় তাহলে 
আমিও তো তাদের অন্তর্ভুক্ত । একবার জনৈক ব্যক্তি বিশেষভাবে তাকে সালাম করে। 
তিনি তাকে বলেন, সালাম করবে সাধারণভাবে ।*** 

খলীফাদের সাথে দায়িত্বশীল পুলিশ-কর্মকর্তা ও পতাকাবাহীদের চলার প্রথা চালু করেন 
যিয়াদ। হযরত আমীর মু‘আবিয়া (রা) স্বীয় নিরাপত্তার জন্য সর্বপ্রথম দেহরক্ষী নিয়োগ 
করেন। কিন্তু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খলীফা হওয়ার সাথে সাথে এই প্রথা সম্পূর্ণ 
বিলোপ করেন। তিনি যখন তার পূর্বসূরী খলীফা সুলায়মানের কাফন-দাফন শেষ করে 
চলতে আরম্ভ করে। কিন্তু তিনি সামনে থেকে তাকে সরিয়ে দেন এবং বলেন, আমার 
এর কোন প্রয়োজন নেই। আমি তো অন্য সকল মুসলমানের মতই 
একজন মানুষ ৷ তিনি সকলের সাথে পাশাপাশি চলে মসজিদে যান এবং স্বীয় খিলাফতের 
ঘোষণা দেন ।*** 

শাহী প্রাসাদে খলীফাদের জন্য বিশেষভাবে যে বিছানা পাতা হতো তা বিক্রী করে সে 
অর্থ বায়তুল মালে জমা করেন । জানাযার নামাযে অংশগ্রহণের সময় খলীফাদের জন্য 
অন্য সাধারণ মুসলমানদের থেকে পৃথক করে যে চাদর বিছানো হতো, যখন একটি 
জানাযায় তার জন্য বিছানো হয়, তিনি তা পা দিয়ে গুটিয়ে রেখে বসে পড়েন।*** 
মোটকথা হযরত মু‘আবিয়ার (রা) সময় থেকে নিয়ে সুলায়মান ইবন ‘আবদিল মালিকের 
সময় পর্যন্ত ব্যক্তি বিশেষকে বড় করে দেখানোর যে রীতি গড়ে উঠেছিল তিনি তার 
মুলোৎপাটন করেন। বিশ্ববাসী আবার খিলাফতের দরবারে ‘উমার ইবন আল-খাত্তাবের 
(রা) অনাড়ম্বর জীবন-চিত্র দেখতে পেল । 


বায়তুল মালের আয়ের সংশোধন 

উমাইয়্যা শাসন আমলে বায়তুল মালে আয়-ব্যয়ের মধ্যে মাত্রা ছাড়া অনিয়ম ও 
অসামপঞ্জস্য ছিল। আয়ের ক্ষেত্রে বৈধ-অবৈধ কোন বিবেচনায় আনা হতো না । বিবিধ 
প্রকার অবৈধ আয়ের দ্বারা রাষ্ট্রোয় কোষাগার, যাকে বায়তুল মাল বলা হয়, ভরে ফেলা 
হতো। তেমনিভাবে অবৈধ পন্থায় তা ব্যয়ও করা হতো । যে বায়তুল মাল হলো দেশের 
জনগণের সম্পদ তা একান্ত ব্যক্তিগত কোষাগারে পরিণত হয়। এর সিংহ ভাগ ব্যয় হতো 


১৪৭. প্রাগুক্ত-২৩৬ 

১৪৮. তাবাকাত-৫/২৭৮, ২৮৩ 
১৪৯. ইবনুল জাওযী-৫৩ 

১৫০. প্রাগুক্ত-৫৭ 


৭৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


খলীফাদের ব্যক্তিগত প্রয়োজন ও জীবিকার জন্য । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এ 
সকল অনিয়মের প্রতিবিধান করেন। 
শাহী খান্দানের যাবতীয় বিশেষ ভাতা বন্ধ করে দেন। শাহী মহলের যাবতীয় 
ডেকোরেশনের বরাদ্দও বাতিল করেন । তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণের পর সরকারী 
আঁস্তাবলের কর্মকর্তা আঁস্তাবলের পশুর জন্য অর্থ বরাদ্দের আবেদন জানায় ৷ তিনি বলেন, 
পশুগুলো বিক্রী করে সেই অর্থ বায়তুল মালে জমা দেওয়া হোক । আমার খচচরটি আমার 
জন্য যথেষ্ট ।*** 
তিনি রাষ্ট্রের প্রকৃতি ও দৃষ্টিভঙ্গি একেবারে বদলে দেন। পার্থিব রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে 
“খিলাফত ‘আলা মিনহাজ আন-নুবুওয়াত” (নবুওয়াতের পদ্ধতিতে খিলাফত)-এ 
রূপান্তর ঘটান। তার গোটা খিলাফতকালটাই ছিল এই একটি বাক্যের বাস্তব ব্যাখ্যা । 
তিনি রাষ্ট্রীয় কল্যাণ ও স্বার্থের বিপরীতে সব সময় দীন, দীনের মূলনীতি ও 
নৈতিকতাকেই অগ্রাধিকার দিয়েছেন। দীনের প্রচার-প্রতিষ্ঠা ও জনগণের সুখ-সুবিধার 
বিপরীতে রাষ্ট্রের আর্থিক ক্ষতিকে কখনো খ্রাহ্যের মধ্যে আনেননি। একবার একজন 
আঞ্চলিক কর্মকর্তাকে তিনি লেখেন :**২ 
Ee ISU ol> fh Uf CFD S> Ini FES Ul of S33 aly 
bl 5 
“আল্লাহর কসম! আমি চাই সকল মানুষ মুসলমান হয়ে যাক এবং জিযিয়া খাতের আয় 
বন্ধ হওয়ার কারণে তুমি, আমি উভয়ে হাল চালিয়ে নিজ হাতের উপার্জন দ্বারা জীবিকা 
নির্বাহ করি।” 
খারাজ, জিযিয়া এবং বিভিন্ন ট্যাক্সই হলো ইসলামী রাষ্ট্রের আয়ের প্রধান উৎস । এগুলোর 
সুষ্ঠু ব্যবস্থাপনার উপরই নির্ভর করে দেশ ও সরকার উভয়ের স্থায়িত্ব, প্রাচুর্য ও 
সচ্ছলতা । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের খিলাফতকালের পূর্বে উল্লিখিত বিষয়গুলোর 
ব্যবস্থাপনা এতই নিম্নমানের হয়ে পড়েছিল যে, তা জনগণের উপর জবরদস্তী চাপিয়ে 
দেওয়ার জিনিসে পরিণত হয়। উদাহরণ স্বরূপ : 
১. ইসলামে জিযিয়া কেবল অমুসলিমদের জন্য নির্ধারিত ছিল । এ কারণে কোন খৃস্টান, 
ইহুদী বা অন্য কোন ধর্মের লোক ইসলাম খহণ করলে তার উপর থেকে জিযিয়া রহিত 
হয়ে যেত। কিন্তু হাজ্জাজ ইবন ইউসুফ এই পার্থক্য সম্পূর্ণ মুছে ফেলেন । তিনি নও 
মুসলিমদের নিকট থেকেও জিযিয়া আদায় করতেন । আল-মাকরীযী বলেন :*** 


TEI Ll Jal cro plod O00 yl 5 co diy 
১৫১. তারীখ আল-খিলাফা’-২৩০ 
১৫২. তারীখ আল-‘আরাব-২৮৪, ২৮৬ 
১৫৩. তারীখ আল-মাকরীযী-৭৭-৭৮ 


তাবিঈদের জীবনকথা ৭৫ 


www.amarboi.org 


“যিম্মীদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করে তাদের নিকট থেকে সর্বপ্রথম যিনি 
জিযিয়া গ্রহণ করেন তিনি হলেন হাজ্জাজ ।” 

২. নওরোয ও মাহ্রজান ছিল পারস্যবাসীর তাহওয়ার বা আনন্দ-উৎসব। এর রীতি- 
প্রথার অনুসরণ কেবল পারসিকরাই করতে পারতো । কিন্তু হযরত মু‘আবিয়া (রা) এ 
উপলক্ষে তাদের নিকট থেকে মোটা অংকের অর্থ, যার পরিমাণ এক কোটি দিরহাম ছিল, 
উপহার স্বরূপ খহণ করতে আরম্ভ করেন ।** 

৩. হাজ্জাজ ইবন ইউসুফের ভাই মুহাম্মাদ ইবন ইউসুফ যখন ইয়ামনের গভর্ণর নিযুক্ত 
হন তখন তিনি তথাকার অধিবাসীদের উপর ভীষণ নির্যাতন চালান এবং তাদের উপর 
এক প্রকার নতুন ট্যাক্স ধার্য করেন ।*** 


৪. ফুরাতে কিছু খারাজী ভূমি ছিল। যখন সেখানকার অধিবাসীরা ইসলাম গ্রহণ করে 
এবং কিছু ভূমি অন্যদের থেকে হাত-বদল হয়ে মুসলমানদের অধিকারে আসে তখন 
নিয়ম অনুযায়ী এ সকল ভূমি ‘উশরী ভূমিতে পরিণত হওয়ার কথা ছিল। কিন্তু হাজ্জাজ 
তার শাসনকালে তাদের নিকট থেকেও খারাজ আদায় করেছেন ।*** 

৫. জনসাধারণের উপর বিভিন্ন ধরনের ট্যাক্স ধার্য করা হয় । মুদ্রা তৈরির উপর ট্যাক্স, 
রূপো গলানোর জন্য ট্যাক্স, দলিল ও আবেদন পত্র লেখালেখির উপর ট্যাক্স, দোকানের 
উপর ট্যাক্স, বিয়ে শাদীর জন্য ট্যাক্স, মোটকথা, জীবনের জন্য প্রয়োজন এমন কোন 
জিনিসই ট্যাক্সের আওতার বাইরে ছিল না । আর এ সকল ট্যাক্স মাসিক হিসেবে আদায় 
করা হতো । এজন্য এই অর্থকে “মালে হিলালী” বা নতুন চাদের অর্থ বলা হতো ।**' 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খিলাফতের মসনদে আসীন হওয়ার পর দেখতে পেলেন 
যে, এমন কিছু আয় বায়তুল মালে জমা হয় যা শরী‘আতের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ । 
আর কিছু আছে যা জনসাধারণের উপর বোঝা স্বরূপ । তিনি এ ধরনের আয় বন্ধের 
নির্দেশ দেন। 

বায়তুল মালের আমদানী বৃদ্ধির লক্ষ্যে হাজ্জাজ ইবন ইউসুফ নও-মুসলিমদের থেকেও 
জিযিয়া কর আদায় করতো । ‘উমার খিলাফতের দায়িত্ব খহণের পর ফরমান জারী 
করেন, যারা ইসলাম এহণ করবে তাদের থেকে জিযিয়া গহণ করা যাবে না । এ ব্যাপারে 
তিনি হায়্যান ইবন শুরাইহকে যে পত্রটি লেখেন তা নিম্নরূপ :**” 


[L320 ob : JG gly ILS ad SBLUY dal cv plod Cas NI eb 
J 2 135: JU) a>) 15 Df OL cpl IS BUSI Ils SDL) 
১৫৪. তারীখ আল-ইয়া‘কুবী-২/২৫ 


১৫৫. ফুতৃহ আল-বুলদান-৮০ 
১৫৬. প্রাগুক্ত-৩৭৫ 


১৫৭. কিতাবুল খারাজ-৪৯ 
১৫৮. জামহারাতু রাসায়িল আল-‘আরাব-২/২৯৫ 


৭৬ তাৰি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


G1 022 034452 Dy dis dl py> Lb O92 Ny 530 pall Vy dl oye 


ole pa 352 OF 5321 bay i> USI 59d Cl oe 
“যিম্মীদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জিযিয়া রহিত করুন । কারণ, আল্লাহ 
তাবারাক ওয়া তা'আলা বলেছেন : “যদি তারা তাওবা করে, নামায কায়েম করে, যাকাত 
দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও । আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু ।” তিনি আরো 
বলেছেন : “যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা ঈমান আনেনা ও 
শেষ দিনেও বিশ্বাস করে না এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম 
গণ্য করে না এবং সত্য দীন অনুসরণ করে না; তাদের সাথে যুদ্ধ করবে, যে পর্যন্ত না 
তারা নত হয় স্বহস্তে জিযিয়া দেয়।” 
এই নির্দেশের পর অমুসলিমরা এত ব্যাপক হারে মুসলমান হতে শুরু করে যে, জিযিয়া 
রাজস্বে বিশাল ঘাটতি দেখা দেয় হায়্যান ইবন শুরাইহ খলীফাকে জানালেন, ব্যাপক 
হারে মানুষ ইসলাম গ্রহণ করায় রাজস্বে ঘাটতি দেখা দিয়েছে এবং আমাকে খণ নিয়ে 
কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা দিতে হচ্ছে ৷ পত্রটির কিছু অংশ নিম্নরূপ :** 
bate Lb 2 SIS 00 CALS sim LING Sl SB LYN OB caw Ll 
Aer Obl al sl oS oll Lani Lbs 2 aa js il 

"fs plas) 

“অতঃপর, ইসলাম জিযিয়া রাজস্বের যথেষ্ট ক্ষতি করেছে। এমনকি আমি আল-হারিছ 
ইবন ছাবিতার নিকট থেকে বিশ হাজার দীনার ধার করে কর্মচারী-কর্মকর্তাদের বেতন 
দিয়েছি। আমীরুল মু'মিনীন যদি জিযিয়ার ব্যাপারে তার আগের সিদ্ধান্ত বাতিল করতে 
চান করতে পারেন ।” 


এই পত্রের জবাবে খলীফা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয অত্যন্ত কঠোর ভাষায় যে 
জবাবটি দেন তা নিম্নরূপ :*** 


Sl 159 liady Ble Ul pas Li Sy Bo US Al 3 cy Ll 
ly has py casa lay tale dl slo flasras Say S| blob 
“অতঃপর এই যে, আপনার পত্র পেয়েছি, আপনার দুর্বলতা সম্পর্কে অবহিত থাকা 


সত্বেও আমি আপনাকে মিসরের সেনাবাহিনীর দায়িত্ব প্রদান করেছি। আমি আমার 
দৃতকে নির্দেশ দিয়েছি, সে যেন আপনার মাথায় বিশটি বেত্রাঘাত করে। যারা ইসলাম 


১৫৯. প্রাগুক্ত-২/২৯৫-২৯৬ 
১৬০. প্রাগুক্ত 


তাবি‘ঈদের জীবনকথা ৭৭ 


www.amarboi.org 


গ্রহণ করেছে তাদের জিযিয়া রহিত করুন। আল্লাহ আপনার সিদ্ধান্তকে খারাপ করুন। 
আল্লাহ মুহাম্মাদকে (সা) পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন, তাহসীলদার হিসেবে নয়।” 

হীরার ওয়ালী ‘আবদুল হামীদ ইবন ‘আবদির রহমানের অনুরূপ একটি পত্রের জবাবে 
তিনি লেখেন :**" 


SES S54 G4 Ole BAILA G0 Ll bs ASG JES 
da 3° dl oO pes LN Il 3 SIU) Lhe Lys palsy wyrdly 
cl ad le Lay As el Jl wel, cg ale dl sho liane Sang 0505 
3 a>) S593 Ses cals 32), Brat JU 5 lad JU AT Jal ce 
2 id Ss © OD Sols oN fal Sys US 05152 pte Ol 
oly old Ox ply SHI Oxalall de 2 
“হীরার অধিবাসীদের মধ্যে যে সকল ইহুদী, খৃস্টান ও অগ্নি উপাসক ইসলাম গ্রহণ 
করেছে এবং যাদের উপর বিরাট অংকের জিযিয়া ধার্য ছিল, তাদের সম্পর্কে আপনি 
জানতে চেয়েছেন এবং তাদের নিকট থেকে জিযিয়া গ্রহণের অনুমতিও চেয়েছেন। শুনুন, 
মহাপ্রতাপশালী আল্লাহ মুহাম্মাদকে (সা) ইসলামের দিকে আহ্বানকারী হিসেবে 
পাঠিয়েছেন, ট্যাক্স কালেক্টর হিসেবে পাঠাননি। অতএব, এঁ সকল ধর্মাবলম্বীদের যারা 
ইসলাম গ্রহণ করেছে তাদের উপর তাদের সম্পদের যাকাত প্রযোজ্য । তাদের উপর 
জিযিয়া প্রযোজ্য নয় । তাদের কোন রক্ত সম্পর্কীয় কেউ থাকলে সে তাদের উত্তরাধিকার 
লাভ করবে এবং মুসলমানদের অনুরূপ তা প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে । আর যদি 
কোন উত্তরাধিকারী না থাকে তাহলে তাদের পরিত্যক্ত সম্পদ বায়তুল মালে জমা হবে, 
যা মুসলমানদের মধ্যে বণ্টিত হবে। ওয়াস সালাম ।” 
আল-জাররাহ সম্পর্কে যখন তিনি জানতে পারলেন যে, তিনি নও-মুসলিমদের নিকট 
থেকে জিযিয়া আদায় করছেন তখন তাকে বরখাস্ত করেন ।”** 
নও-মুসলিমদের উপর ধার্যকৃত জিযিয়া রহিতকরণের ব্যাপারে তিনি এত জোর দেন যে, 
একবার তিনি এক আঞ্চলিক কর্মকর্তাকে লেখেন, যদি একজন যিম্মীর নিকট থেকে 
গৃহীত জিযিয়া ওযনের জন্য পাল্লায় রাখা হয়েছে, এমতাবস্থায় সে ইসলাম গ্রহণ করে 
তাহলেও তার জিযিয়া ফেরত দেওয়া হোক । তীর কথা ছিল বছর পূর্ণ হওয়ার একদিন 


আগেও যদি কোন যিম্মী ইসলাম গ্রহণ করে তাহলেও তার কাছ থেকে সে বছরের 
জিযিয়া খরহণ করা যাবে না ।*** 


১৬১. কিতাবুল খারাজ-১৩১ 
১৬২. তারীখ আল-ইয়া‘কুবী-২/৩৬২ 
১৬৩. তাবাকাত-৫/২৬২ 


৭৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


নওরোয ও আনন্দ-উৎসবের উপহার-উপটৌকন সম্পর্কে তিনি নির্দেশ দেন, এসব 
উপহার-উপঢোৌকনের কোন জিনিস যেন তার নিকট পাঠানো না হয়। 
হাজ্জাজের ভাই মুহাম্মাদ ইবন ইউসুফ ইয়ামনবাসীদের উপর যে নতুন খাজনা-ট্যাক্স ধার্য 
করেছিলেন তিনি তা রহিত করে তাদের উপর কেবল ‘উশর ধার্য করেন। 
ফুরাতের তীরে বসবাসকারী মুসলমানদের যে সকল ভূমিকে হাজ্জাজ দ্িতীয়বার খারাজী 
ভূমির অন্তর্ভুক্ত করেন, তিনি তা বাতিল করে ‘উশরী ভূমির অধিভুক্ত করেন। 
জনগণের উপর ধার্যকৃত সকল অযৌক্তিক খাজনা-ট্যাক্স তিনি রহিত করার ঘোষণা দেন। 
আরবী ভাষায় এ জাতীয় ট্যাক্সকে “43” মুক্স’ বলে । এ কারণে তিনি বলতেন, এ 
সকল অন্যায় ট্যাক্স “442"- মুক্স নয়, বরং একে “৯১” (বাখস) বলা সঙ্গত, যে 
সম্পর্কে আল্লাহ তা'আলা বলেছেন: 

bird 5381 0 BES I ELST ll LSS 3; 
“তোমরা লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে 
বেড়িও না।”** 
খারাজের ব্যাপারে তিনি ‘আবদুল হামীদ ইবন ‘আবদির রহমানকে যে পত্রটি লেখেন 
সেটি কাজী আবূ ইউসুফ হুবহু বর্ণনা করেছেন। উক্ত পত্রে ‘উমার ইবন ‘আবদিল 
‘আধযীযের কর্ম পদ্ধতি বিস্তারিতভাবে বিধৃত হয়েছে। পত্রটি নিমরূপ :** 


us oll Els crl> si [ols Yop si Ul> a> 3, 231 5s 
Jia Y ps i IU Ny ns i> LALoly Gl b Le 15S US Gbl 
Jply 08331 Ja Ay G3) sf 55S EDN os plll cw a2l by cl 
“ls! J, oil pall 2 NY os US Lei 0531 ELAN GY 
941 2 3, cl 2 Jy all 5s o> 4s 59 Lan Js 421 

02331 Jal oo lol 2 se ES Ny cpl pals 3 
‘ভূমি জরীপ করুন। অনাবাদী ভূমির বোঝা আবাদী ভূমির উপর এবং আবাদী ভূমির ভার 
অনাবাদী ভূমির উপর চাপাবেন না। অনাবাদী ভূমি জরীপ করুন । তাতে যদি কিছু 
উৎপাদন ক্ষমতা থাকে তাহলে সেই অনুপাতে খারাজ ধার্য করুন । এ ধরনের ভূমির 
পরিচর্যা করুন, যাতে তা পূর্ণ আবাদী ভূমিতে পরিণত হয়। যে সকল আবাদী ভূমিতে 


কোন ফসল হয় না তা থেকে কোন খারাজ নিবেন না । কোন ভূমিতে উৎপাদন কম হলে 
খারাজ আদায়ের ক্ষেত্রে মালিকের সাথে সদয় আচরণ করবেন । খারাজের ক্ষেত্রে কেবল 


১৬৪. তাবাকাত-৫/২৮৩; তারখী আল-মাকরীযী-১/১০৩ 
১৬৫. কিতাবুল খারাজ-৮৬ 


তাবি‘ঈদের জীবনকথা ৭৯ 


www.amarboi.org 


সাত প্রকার ওযনযোগ্য জিনিস গ্রহণ করবেন, তার মধ্যে সোনা থাকবে না । যারা সোনা- 
রূপা গলায় তাদের থেকে ট্যাক্স, ঈদ ও আনন্দ উৎসবের উপঢৌকন, দলিল- 
দস্তাবেজ লেখক ও মুহুরী থেকে এবং বাড়ী-ঘর, বিয়ে শাদী ইত্যাদি থেকে কোন ট্যাক্স 
নেওয়া যাবে না । কোন যিম্মী মুসলমান হলে তার উপর কোন খারাজ নেই ।” 

ফসল ভালো হোক কিংবা মন্দ হোক, য়ামনের রাজস্বের একটি নির্দিষ্ট হার নির্ধারিত 
ছিল। এতে কৃষকদের ভীষণ কষ্ট হতো । বিষয়টি য়ামনের তৎকালীন ওয়ালী ‘উরওয়া 
ইবন মুহাম্মাদ খলীফা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে লিখে জানালেন। জবাবে ‘উমার 
তাকে লিখলেন :*** 


oe Lupe Ul le Sax coal cus3 SB SH J 3S LB sw Li 
lpuasl ol cdl> YS sb p33 cial ls | SWE Ly cl 
coll 2) df ol pS coll 2) dl om cll sf > cla sl 
J! Jbl oe SS Ls E23 clin AUS JUS 51 coll 25 blob pS 
bol ol ds 2 UL 2 dal GA LIS] pS GI cw Spb 
1 Ut Sl dbl ple 555 SS pe Dix] mex 2 JL SS Ob cli 

2, > 445i 0 suls Il 
“অতঃপর এই যে, আপনি আপনার পত্রে উল্লেখ করেছেন য়ামনে গিয়ে আপনি দেখতে 
পেয়েছেন যে, সেখানের অধিবাসীদের উপর নির্দিষ্টভাবে খারাজ বা খাজনা ধার্য করা 
আছে । জিযিয়ার মত তা তাদের কাধের উপর চেপে বসে আছে। ফসল হোক বা না 
হোক, বাচুক বা মরুক সর্ব অবস্থায় তারা তা পরিশোধ করতে বাধ্য । আল্লাহ রাব্বুল 
‘আলামীন অতি পবিত্র । আল্লাহ রাব্বুল ‘আলামীন অতি পবিত্র । আল্লাহ রাব্বুল ‘আলামীন 
অতি পবিত্র । অতএব, যে অন্যায়কে তুমি অপছন্দ কর তা ছেড়ে দাও, এমনকি যে 
সত্যকে তুমি পছন্দ কর তারও কিছু। অতঃপর নতুন করে সত্যকে আমার ও তোমার 
পক্ষ থেকে বাস্তবায়িত কর। এতে যদি আমাদের জীবন বিপন্ন হয়ে পড়ে এবং গোটা 
ফ্নামন থেকে অতি সামান্য কিছুই আসুক না কেন তাতে কোন পরোয়া নেই । 
আল্লাহ জানেন, আমি ভীষণ খুশী হই যখন আমাদের কাজ হয় সত্যের অনুকূলে । 
ওয়াস-সালাম।!” 
তিনি স্থল ও সমুদ্র পথ খুলে দেওয়ার নির্দেশ দেন এবং সকল প্রকার বাণিজ্যিক 
বাধ্যবাধকতা ও কঠোর বিধি-নিষেধ রহিত করেন । তিনি বলেন :*"" 


১৬৬. ইবনুল জাওযী-১২৬; তারীখ আল-ইয়া‘কুবী-২/৩০৬ 
১৬৭. ইবনুল জাওযী-৯৯; রিজালুল ফিক্র ওয়াদ-দা‘ওয়া-৪৫ 


৮০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


SLY LA SIS SHIA: Jl JE LH Ga daw SUE Al Ll 
Js Sls cl Co 43 22 ol 435 O94 ALES cms PEAS byob a Jl 
Le Lin colal bn ax 4b ly lob cain wl cw al 
SS O23 Dl alge On IGS SD Calis oe 
“আর সমুদ্রের ব্যাপারে আমাদের মত হলো, সাগর-পথ স্থল পথের মতই । আল্লাহ 
তা‘আলা বলেছেন : ‘আল্লাহই তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন, 
যাতে তার আদেশে তাতে নোৌযানসমূহ চলাচল করতে পারে ও যাতে তোমরা তার 
অনুগ্রহ অনুসন্ধান করতে পার এবং যেন তোমরা তার প্রতি কৃতজ্ঞ হও ।' সমুদ্র পথে যারা 
ব্যবসা-বাণিজ্য করতে চায় আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন। আমরা এর মধ্যে 
প্রতিবন্ধক হতে চাই না। কারণ, আল্লাহ জল ও স্থল উভয়কে মানুষের কল্যাণে 
সুতরাং আমরা কিভাবে আল্লাহর বান্দাহগণ ও তাদের জীবিকার মধ্যে প্রতিবন্ধক হয়ে 
দাড়াতে পারি?” 
পূর্ববর্তী খলীফাদের সময় ধার্যকৃত যাবতীয় ‘উশর ও কর তিনি কমিয়ে দেন। তিনি নিয়ম 


চালু করেন, কেউ বাৎসরিক কর-খাজনা পরিশোধ করলে তাকে একটি পরিশোধ-পত্র 
দেওয়া হবে । তিনি বিধান জারি করেন :*” 


Le —$) EAS JU oy us sul (31 psd ৬১০ sl Usal | Li 
LElS pallet 8 DS 2 pele 2 PALS 3B ciel 
“মুসলমানদের সম্পদের যাকাত দিতে হবে। কেউ সে যাকাত বায়তুল মালে জমা দিলে 


তাকে একটি দায় মুক্তি-পত্র দেওয়া হবে। সেই বছরের জন্য তার সেই সম্পদের উপর 
আর কোন ট্যাক্স-কর ধার্য হবে না।” 


যাকাত ও সাদাকা 

যদিও ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের খিলাফতের এই বরকত ছিল যে মানুষ যখন তার 
খলীফা হওয়ার খবর পেল তখন তারা স্বেচ্ছায় খুব দ্রুত সাদাকায়ে ফিতর আদায় করতে 
আরম্ভ করলো। এমনকি তার একজন আঞ্চলিক কর্মকর্তা লিখলেন যে, প্রচুর সাদাকায়ে 
ফিতর জমা হয়ে গেছে। কি করতে হবে সে ব্যাপারে আপনি অবহিত করুন । তা সত্ত্বেও 
তিনি মানুষকে যথাযথভাবে যাকাত-সাদাকা আদায়ের ব্যাপারে তীব্বভাবে উৎসাহিত 
করতেন । একবার খুনাসিরায় ‘ঈদের একদিন পূর্বে জুম'আর খুতবা দেন । তাতে তিনি 
মানুষকে সাদাকায়ে ফিতর আদায়ের ব্যাপারে প্রচণ্ড তাকীদ ও উৎসাহ দেন খুতবায় 


১৬৮. ইবনুল জাওযী-৯৮ 


১০-_ তাবি‘'ঈদের জীবনকথা ৮১ 


www.amarboi.org 


তিনি বলেন, যে ব্যক্তি যাকাত দেয় না তার নামায কবুল হয় না। মানুষ আটা, ছাতু নিয়ে 
আসতো, আর তিনি তা গ্রহণ করতেন । 


হাজ্জাজ ইবন ইউসুফ যাকাত ব্যবস্থার সর্বনাশ করে ফেলেন । যাকাতের শরী‘আত 
নির্ধারিত আয়-ব্যয়ের যে খাত ছিল হাজ্জাজ তার অনুসরণ একেবারেই ত্যাগ করেন। 
এ কারণে তিনি আঞ্চলিক কর্মকর্তাদেরকে হাজ্জাজের অনুসরণের ব্যাপারে সতর্ক করে 
দেন। একবার হাজ্জাজ সম্পর্কে ‘আদী ইবন আরতাতকে একটি দীর্ঘ পত্র লেখেন । তাতে 
তিনি লেখেন :*** 
os ings < 2) Lib b> 8 LL SAAB dd 6 at 
(ale DS zl lpadlys Los pSlgin ph WIDL OS SB BSN US 
Oe SAD Sl by be Ll AS L238 BOE 2 Sl ily 
Ply C0 yp 
“নামাযের ব্যাপারে আমি আপনাকে হাজ্জাজের অনুকরণ থেকে বিরত থাকতে বলছি। 
কারণ, সে নামায এত দেরীতে আদায় করতো যে তা তার জন্য মোটেই বৈধ ছিল না। 
তেমনিভাবে যাকাতের ব্যাপারেও তাকে অনুসরণ করতে নিষেধ করছি । কারণ, সে যেমন 
অন্যায়ভাবে যাকাত আদায় করতো তেমনি বে-মাওকা খরচও করতো । তার এসব কাজ 
থেকে দূরে থাকুন । তার অনুকরণের ব্যাপারে সতর্ক হোন । মহাপ্রতাপশালী আল্লাহ তার 


থেকে মানুষকে স্বস্তি দিয়েছেন এবং জনগণ ও দেশকে তার অনিষ্ট থেকে পবিত্র 
করেছেন । ওয়াস সালাম!” 


একবার তিনি জানতে পারলেন যে, ‘আদী ইবন আরতাত মদ থেকেও ‘উশর আদায় 
করছেন। তাকে লিখলেন, বায়তুল মালে কেবল হালাল মাল ঢোকান ।*'* 


আঞ্চলিক ওয়ালীদেরকে তিনি সাদাকায়ে ফিতরের ব্যাপারে নির্দেশ দিলেন এভাবে :** 
[53 SN, Laie HSIN, paolo anf Gi DS LS OS co 90 
sl (SLs Yo NEE tole) 55 Bas Ls C1 YN) sl Ny 
Mil OF pelibsl oo DS L553 tL ball Jal LG pays as DS 38 
SED cw gaixll Olay BUSI Jal ow oar) DS sb ily poly 
ZW al se al Dy Syl Jal aS 8 Vly 


১৭০. তাবাকাত-৫/২৮০ 
১৭১. আল-‘ইকদ আল-ফারীদ-৫/১৭১ 


৮২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


“তোমাদের পূর্বে যারা সেখানে আছে তাদেরকে নির্দেশ দাও, তাদের স্বাধীন-দাস, ছোট- 
বড়, নারী-পুরুষ কেউই রমাদানের সাদাকায়ে ফিতর আদায় থেকে রেহাই পাবে না। 
প্রত্যেকের জন্য দুই মুদ গম অথবা এক সা‘ খোরমা অথবা এর মূল্য অর্ধ দিরহাম । ভাতা 
প্রাপ্তদের ভাতা থেকে তাদের নিজেদের ও পরিবার-পরিজনদের সাদাকা কেটে রাখা 
হবে। আর সাদাকা সংগ্রহের জন্য দু'জন বিশ্বস্ত লোক নিয়োগ কর । যারা সংগ্রহ করবে, 
অতঃপর স্থায়ীভাবে বসবাসকারী মিসকীনদের মধ্যে বণ্টন করবে। তবে পল্লীবাসী 
বেদুঈনদের মধ্যে বণ্টন করবে না৷” 

এ সকল সংস্কারমূলক কাজ করার সাথে সাথে এ বিষয়েও সতর্ক ছিলেন, যেন 
কোনভাবেই যাকাত-সাদাকা আদায়ে কোন অন্যায় করা না হয় । প্রথমদিকে বিভিন্ন 
অঞ্চল ও প্রধান প্রধান সড়কে বসে যাকাত আদায় করা হতো, কিন্তু যখন জানতে 
পারলেন, এ পদ্ধতিতে মানুষ নানাভাবে ফায়দা উঠাচ্ছে তখন তা বাতিল করেন এবং 
তার পরিবর্তে প্রত্যেক শহর ও জনপদে একজন করে যাকাত-সাদাকা আদায়কারী 
নিয়োগ দেন।*"২ 

রাজস্ব খাতে এত উদারতা প্রদর্শন ও ছাড় দেওয়া সত্ত্বেও ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের সময় যে পরিমাণ রাজস্ব আদায় হতো তা রীতিমত বিস্ময়কর । তার সময়ের 
সাথে হাজ্জাজের অত্যাচার-উৎপীড়নমূলক সময়ের কোন তুলনাই চলে না। ‘উমার 
নিজেই গর্বের সাথে বলতেন, হাজ্জাজের উপর আল্লাহর লা‘নত! তার না ছিল কোন 
ধর্মীয় যোগ্যতা, আর না ছিল পার্থিব যোগ্যতা । হযরত ‘উমার ইবন আল-খাত্তাব (রা) 
ইরাক থেকে ১০ কোটি ৮০ লাখ দিরহাম, যিয়াদ ১০ কোটি ২৫ লাখ দিরহাম আদায় 
করতেন। হাজ্জাজ জুলুম-নির্যাতন সত্বেও সেখান থেকে মাত্র দু’কোটি আশি লাখ আদায় 
করতে সক্ষম হয়। সে কৃষকদেরকে বিশ লাখ দিরহাম ঝণ দেয় এবং এক কোটি ষাট 
লাখ দিরহাম আদায় করে। কিন্তু ইরাক যখন আমার অধীনে আসে তখন আমি সেখান 
থেকে দশ কোটি চব্বিশ লাখ দিরহাম আদায় করি। আমি যদি বেঁচে থাকি তাহলে অদূর 
ভবিষ্যতে ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) সময়ের চাইতেও বেশী আদায় করবো ।*** 


মুল্য নিয়ন্ত্রণ 

প্রকার হস্তক্ষেপ করা উচিত নয়। ইমাম আবূ ইউসুফ, এ সম্পর্কে ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের একটি বক্তব্য বর্ণনা করেছেন । প্রখ্যাত তাবি‘ঈ ছাওবান একদিন ‘উমারকে 
বললেন : আমীরুল মু'মিনীন! আপনার পূর্ববর্তীদের সময় জিনিস পত্রের দাম অনেক কম 
ছিল, কিন্তু আপনার সময়ে অনেক বেড়ে গেছে- এমন হলো কেন? তিনি জবাব দিলেন: 
আমার পূর্ববর্তরা যিম্মী (অমুসলিম)-দের উপর তাদের সাধ্যের বাইরে ট্যাক্সের বোঝা 


১৭২. তাবাকাত-৫/২৮৩ 
১৭৩. আবদুস সালাম নাদবী, সীরাতে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয-১২৪ 


তাবি‘ঈদের জীবনকথা ৮৩ 


www.amarboi.org 


চাপাতো। সুতরাং তা পরিশোধের জন্য তারা তাদের হাতে যা কিছু থাকতো লোকসান 
দিয়ে বিক্রী করতে বাধ্য হতো । আমি কারো উপর তার সাধ্যের বাইরে কোন বোঝা 
চাপাই না। সুতরাং মানুষ তার ইচ্ছে মত বেচা-কেনা করতে পারে। ছাওবান বললেন : 
আপনি যদি মূল্য নির্ধারণ করে দিতেন, ভালো হতো । বললেন : এ ব্যাপারে আমাদের 
কোন ইখতিয়ার নেই । মূল্যের ব্যাপারটি আল্লাহর অধিকারে ৷" * 
মূলতঃ তিনি হযরত রাসূলে কারীমের (সা) পদাঙ্ক অনুসরণ করেন। একবার লোকেরা 
রাসুলে কারীমকে বলেন : জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আপনি দাম নির্ধারণ করে 
দিন। রাসূল (সা) বললেন : 

All an Lao 05D pdt of 
-জিনিসপত্রের দাম বাড়া-কমা সম্পূর্ণ আল্লাহর হাতে ।'* 


বায়তুল মালের ব্যয় সংস্কার 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সংস্কারমূলক কর্মকাণ্ডের মধ্যে বায়তুল মালের সংস্কার 
সর্বাধিক গুরুত্বপূর্ণ । নিম্নে একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো : 


১. বায়তুল মাল হলো রাষ্ট্রের বিভিন্ন ধরনের আয়ের সামষ্টিক নাম । যার আয় ও ব্যয়ের 
খাতসমূহ ভিন্ন ভিন্নভাবে সংরক্ষিত হয়। সম্ভবতঃ ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের পূর্বে 
রাষ্ট্রের যাবতীয় আয় একই স্থানে জমা হতো । কিন্তু তিনি এর আয়-ব্যয়ের খাতসমূহ 
পৃথক পৃথকভাবে হিসাব রাখার নিয়ম চালু করেন। ফলে যাকাত, খুমুস, ফাই ও মালে 
গনীমতের আলাদা আলাদা হিসাব রাখা হতো । 

২. বায়তুল মাল প্রকৃতপক্ষে খিলাফতের সকল মুসলমানের সম-অংশীদারিত্বের সঞ্চিত 
অর্থ । এ থেকে প্রত্যেক মুসলমান সমানভাবে উপকার লাভ করতে পারে। কিন্তু ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীযের পূর্বে উমাইয়্যা খান্দানের লোকেরা সাধারণ মুসলমানদের 
থেকে ভিননভাবেপ্রাপ্ত এ অর্থ থেকে বিশেষ বিশেষ ভাতা লাভ করতো এবং বিশেষ ভাতা 
নামে চালু ছিল । ‘উমার এটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। 

৩. স্তবৃতিমূলক কবিতার বিনিময়ে বায়তুল মাল থেকে কবিদেরকে যে উপহার-উপঢৌকন 
বা পুরস্কার দেওয়া হতো ‘উমার তা একেবারেই বন্ধ করে দেন। একবার কবি জারীর 
একটি এ জাতীয় কবিতা পাঠ করলে ‘উমার বলেন, আল্লাহর কিতাবে তোমার কোন 
অধিকারের কথা বলা হয়নি। জারীর বললেন, আমি তো একজন মুসাফিরও ৷ সেখানে 
তো মুসাফিরের অধিকারের কথা বলা হয়েছে। তারপর তিনি নিজের অর্থ থেকে 
জারীরকে পঞ্চাশটি দীনার দেন। 

"8. ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের খিলাফতের পূর্ব থেকে নিয়ম ছিল যে, সরকারী 
কর্মকর্তারা যখন ‘ঈশা ও ফজরের নামাযের জন্য মসজিদে যেত তখন এক ব্যক্তি প্রদীপ 


১৭৪. কিতাবুল খারাজ-১৩২ 
১৭৫. প্রাগুক্ত-৪৯ 


৮৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


হাতে নিয়ে তাদের আগে আগে চলতো । জুম‘আর দিন ও রমাদান মাসে মসজিদে 
নববীতে সুগন্ধি কাঠ জ্বালানো হতো ৷ বায়তুল মাল থেকে এ সবকিছুর ব্যয় নির্বাহ করা 
হতো । ‘উমার উপরোক্ত কাজের জন্য বায়তুল মাল থেকে বরাদ্দ বন্ধ করে দেন৷” ** 
খলীফা সুলায়মানের খিলাফতের একেবারে শেষ পর্যায়ে মদীনার ওয়ালী ‘আবূ বকর ইবন 
হাযম সরকারী দফতরে ব্যবহারের জন্য বরাদ্দকৃত কাগজ, কলম, দোয়াত, মোমবাতি 
বৃদ্ধির আবেদন জানিয়ে খলীফাকে একটি পত্র লেখেন । সুলায়মান তার ব্যবস্থা করে 
যেতে পারেননি। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খলীফা হলেন। পত্রটি তীর সামনে 
উপস্থাপিত হলো । জবাবে তিনি লিখলেন : 


alba ISLA UL ff iy iw CPS <5ly pj> pl xl Bags A Sy) 
al SUB US 1D, coy is > age cl Syly clas PE 0 
Ply isle 
“ওহে উম্মু হাযিমের ছেলে আবূ বকর! আমার স্মরণ আছে যে, এই পদে অধিষ্ঠিত 
হওয়ার পূর্বে শীতের অন্ধকার রাতেও আপনি মোমবাতি এবং অন্য কোন প্রদীপ ছাড়াই 
পথে বের হতেন আপনার সেই অবস্থা আজকের এই অবস্থা থেকে উত্তম ছিল। আমার 
ধারণা, আপনার ঘরের মোমবাতি এবং প্রদীপ দ্বারাই আপনার কাজ সারা উচিত ৷” 


এ ধরনেরই একটি দরখাস্তের জবাবে যাতে সরকারী প্রয়োজনে কাগজ চাওয়া হয়েছিল, 

তিনি আবূ বকর ইবন হাযমকে লিখেছিলেন :*"' 

Lal 8 DESL SIN party BSI raxly pl IIb lina 205 Yel 15% 
PA rl cash cn pf Jy - 5° Cala 42> YN “ls chu> ll 
“আমার পত্র পাওয়ার পর আপনি কলম চিকন করে নিবেন, ছোট ছোট অক্ষরে ঘন করে 

লিখবেন এবং এক পৃষ্ঠায় অনেক জরুরী বিষয় লিপিবদ্ধ করবেন । মুসলমানদের এমন 

লম্বা-চওড়া কথার প্রয়োজন নেই, যার কারণে তাদের বায়তুল মালের ক্ষতি হয়। ওয়াস্‌ 

সালামু ‘আলাইকুম!” 

উল্লেখ্য যে, ‘উমারের লিখিত কোন ফরমান এক বিঘাতের বেশী হতো না।** 

৫. বায়তুল মালের অন্যতম আয় হলো খুমুস (যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশ) ৷ এ অর্থ 

ব্যয়ের পাচটি খাত কুরআন-সুন্নাহ নির্ধারিত । এর বাইরে অন্য কোথাও এ অর্থ ব্যয় করা 

যায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের পূর্ববর্তী উমাইয়্যা 

খলীফারা এই অর্থ ব্যয়ের নির্ধারিত খাতসমূহের কোন পরোয়া করতেন না । খুমুস ব্যয়ের 


১৭৬. তাবাকাত-৫/২৯৫; ইবনুল জাওযী-৮১ 
১৭৭. জামহারাতু রাসায়িল আল-‘আরাব-২/২৮৩ 
১৭৮. তাবাকাত-৫/২৯৬ 
তাবি‘ঈদের জীবনকথা ৮৫ 


www.amarboi.org 


অন্যতম প্রধান খাত হলো আহ্‌লি বায়ত তথা নবী-খান্দানের লোকেরা । পরিতাপের 
বিষয় ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তার পূর্ববর্তী দু'জন খলীফা- ওয়ালীদ ও 
সুলায়মানকে বিষয়টি বার বার বুঝানো সত্বেও তারা আহ্‌লি বায়তকে তাদের এই 
অধিকার থেকে একেবারেই বঞ্চিত করেন। ‘উমার খলীফা হওয়ার পর খুমুসের অর্থ 
সঠিক খাতসমূহে ব্যয় করেন এবং আহ্‌লি বায়তকে তাদের অংশ প্রদান করেন। 


বায়তুল মাল রক্ষণাবেক্ষণে কঠোর ব্যবস্থা 

বায়তুল মাল রক্ষণাবেক্ষণের জন্য শক্ত ব্যবস্থা গ্রহণ করেন। একবার য়ামনের বায়তুল 
মাল থেকে একটি দীনার হারিয়ে গেল । হযরত ‘উমার ইবন ‘আবদিল “আযীয সেখানের 
বায়তুল মালের দায়িত্বশীল কর্মকর্তাকে লিখলেন, আমি আপনার সততায় সন্দেহ পোষণ 
করছিনে। তবে আপনার উদাসীনতাকে অপরাধ বলছি এবং মুসলিম উম্মাহর পক্ষ থেকে 
তাদের অর্থের দাবী করছি । শরী‘আতের বিধান মত আপনার কসম খাওয়া ফরয ৷ 
খুরাসানের ওয়ালী ইয়াযীদ ইবন মুহাল্লাব ইবন আবী সুফরাকে অর্থ-আত্মসাতের 
অপরাধে বরখাস্ত করে জেলে ঢুকিয়ে দেন ।”** 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) বায়তুল মালকে ব্যক্তি বিশেষের ব্যক্তিগত 
তহবিলের অবস্থান থেকে উদ্ধার করে পুনরায় জনগণের গচ্ছিত সম্পদের মর্যাদায় 
ফিরিয়ে আনেন এবং জনগণের প্রয়োজন পূরণের জন্য এ সম্পদ নির্দিষ্ট করে দেন। 
সুতরাং এ সম্পদের বড় একটি অংশ জনসাধারণের কল্যাণে ব্যয়িত হতে থাকে। 
খিলাফতের সকল পঙ্গু-অক্ষমদের নামের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকা 
অনুযায়ী সকলকে ভাতা দেওয়া হতো ।’”* কোন কর্মকর্তা এ ব্যাপারে সামান্য উদাসীনতা 
দেখালে অথবা পরিবর্তন করলে তাকে কঠোরভাবে সতর্ক করা হতো । দিমাশ্‌কের 
বায়তুল মাল থেকে একজন পঙ্গুর ভাতা নির্ধারণের ক্ষেত্রে মায়মূন ইবন মিহরান বলেন, 
এদের সংগে ভালো আচরণ তো করতে হবে, কিন্তু সুস্থ-সবলদের সমপরিমাণ ভাতা 
দেওয়া যায় না। একথা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) কানে পৌছলে তিনি 
তাকে অত্যন্ত ক্ষুব্ধ ভাষায় পত্র লেখেন ।*”* 

অনেকে নগদ অর্থের পরিবর্তে দ্রব্য-সম্ভার লাভ করতো । প্রত্যেককে মাথা প্রতি চার 
“আরূব” পরিমাণ খাদ্যশস্য দেওয়া হতো । ঝণগ্রস্তদের ঝণ পরিশোধের জন্য নির্ধারিত 
ছিল এক “মুদ” পরিমাণ শস্য । দুগ্ধপোষ্য শিশুদের জন্যও ভাতা নির্ধারিত ছিল। 
দেশব্যাপী সাধারণ লঙ্গরখানা চালু ছিল, সেখান থেকে অভাবী ও দুঃস্থর 
খাবার পেত ।””* 


১৭৯. ইবনুল জাওযী-৮৫ 

১৮০. তারীখ আল-ইয়া'কুবী-২/৩১৩ 

১৮১. আল-ইসাবা ফী তাময়ীয আস-সাহাবা-৫/৮০ 
১৮২. তাবাকাত-৫/২৮)১ 

১৮৩. প্রাগুক্ত-৫/২৫৫, ২৭৯ 


৮৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


যাকাত-সাদাকার অর্থ একটু ব্যাপকভাবে বিলি-বণ্টন করা হতো। একবার তিনি এক 
ব্যক্তিকে যাকাতের অর্থ বণ্টনের জন্য 'রাক্কা' পাঠাতে চান। লোকটি আপত্তি জানিয়ে 
বললো, আপনি আমাকে এমন এক স্থানে পাঠাচ্ছেন যেখানে আমি কাউকে চিনি না । 
সেখানে ধনী-গরীব সবই আছে । ‘উমার বললেন, যে কেউ তোমার দিকে হাত বাড়াবে 
তাকে দিবে।’”* 


এছাড়া অসংখ্য ধরনের জনকল্যাণমূলক খাতে ব্যয় করেন । এমন উদারভাবে খরচ করায় 
বায়তুল মালের উপর ভীষণ চাপ পড়তো । কোন কোন কর্মকর্তা এদিকে খলীফার দৃষ্টি 
আকর্ষণ করলে জবাবে তিনি লেখেন : যতক্ষণ থাকে দিতে থাক ।*”* 


যিম্মীদের অধিকার প্রতিষ্ঠা | 

কোন রাষ্ট্র বা সরকারের আদল-ইনসাফ ও জুলুম-অত্যাচারের একটি বড় মাপকাঠি হলো 
অন্য সম্প্রদায় ও ভিন্ন ধর্মাবলম্বীদের সংগে তার আচরণ ও কর্মপদ্ধতি। এই 
মাপকাঠিতেও ‘উমার ইবন ‘আবদিল ‘আধীযের (রহ) আমল ছিল আগাগোড়া আদল- 
ইনসাফে পরিপূর্ণ । যেভাবে তিনি যিম্মীদের অধিকার সংরক্ষণ করেন এবং তাদের সঙ্গে 
যেমন কোমল আচরণ করেন তার উদাহরণ কেবল দ্বিতীয় খলীফা হযরত ‘উমার ইবন 
আল-খাত্তাবের (রা) খিলাফতকাল ছাড়া আর কোন কালে পাওয়া যাবে না । মুসলমানদের 
মত তাদেরও জান-মালের হিফাজত করেন। তাদের ধর্মীয় স্বাধীনতায় কোন রকম 
হস্তক্ষেপ করেননি, তাদের নিকট থেকে জিযিয়া আদায়ে অত্যন্ত নমনীয় ও সহজ পদ্থা 
অবলম্বন করেন। খিলাফতের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের নিকট সময় সময় তিনি 
যিম্মীদের সম্পর্কে যে সকল উপদেশাবলী লিখে পাঠাতেন তাতেই তার এ সং 
কৰ্মপদ্ধতি স্পষ্ট হয়ে উঠেছে। 


একবার ‘আদী ইবন আরতাতকে লিখলেন, যিম্মীদের সাথে নমনীয় ব্যবহার করবেন। 
তাদের মধ্যে যারা বৃদ্ধ ও অসহায় হয়ে পড়বে তাদের দেখাশুনা করবেন । তাদের কোন 
আত্মীয়-স্বজন থাকলে দেখাশুনার নির্দেশ দিবেন। যেমন আমাদের কোন দাস বৃদ্ধ হয়ে 
গেলে তাকে মুক্ত করে দিতে হয় অথবা আমরণ তার দেখাশুনা ও সেবা করতে হয়। 
যিম্মীর রক্তের মূল্য মুসলমানদের রক্তের সমান করে দেওয়া হয়। একবার হীরার একজন 
মুসলমান একজন যিম্মীকে হত্যা করে। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয সেখানের 
ওয়ালীকে লিখলেন, হত্যাকারীকে নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের নিকট অর্পণ কর। 
তারা ইচ্ছা করলে তাকে হত্যা অথবা মাফ করে দিতে পারে। খলীফার নির্দেশ মত কাজ 
করা হয় এবং নিহত যিশ্দমীর বদলা হিসেবে ঘাতককে হত্যা করা হয়। 

কোন মুসলমান কোন যিম্মীর অর্থ-সম্পদের প্রতি অবৈধভাবে হাত বাড়ানোর দুঃসাহস 
করতো না। কেউ এমন করলে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হতো । একবার রাবী‘আ 


১৮৪, প্রাগুক্ত-২৭২ 
১৮৫. যুরকানী, শারহু মুওয়াত্তা-৪/২৩৭ 


তাবি'‘ঈদের জীবনকথা ৮৭ 


www.amarboi.org 


শা‘উযী নামে একজন মুসলমান একটি সরকারী কাজে বিনা ভাড়ায় একজন নাবাতী 
যিম্দীর একটি ঘোড়া ধরে নেয় এবং তার পিঠে আরোহণ করে । ‘উমার তাকে এজন্য 
চল্লিশটি চাবুক মারেন ।*** 

একবার তার একজন কর্মকর্তা একজন যিম্মীর নিকট থেকে কিছু জ্বালানী কাঠ নিলে তিনি 
কাঠের মালিক যিম্মীকে ন্যায্য মূল্য পরিশোধের নির্দেশ দেন ।””* 


জবর দখলকৃত সম্পত্তি ফেরতদানের সময় যিম্মীদের ভূ-সম্পত্তিও ফেরত দেওয়া হয়। 
‘আব্বাস ইবন আল-ওয়ালীদ ও এক যিম্মীর এ সম্পর্কিত একটি বিরোধের ঘটনায় 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যে সিদ্ধান্ত দান করেন তা পূর্বেই উল্লেখ করা হয়েছে। 


পূর্ববর্তী খলীফাদের সময়ে তাদের ধর্মীয় অধিকার বলতে তেমন কিছু অবশিষ্ট ছিল না । 
তিনি আবার নতুন করে তাদের সে অধিকার দান করেন । দিমাশকে দীর্ঘদিন ধরে একটি 
গীর্জা একটি মুসলিম খান্দানের জমিদারীতে চলে আসছিল । খৃস্টানরা সেটি ফিরে 
পাওয়ার জন্য ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) নিকট দাবী জানায় । তিনি ফিরিয়ে 
দেন। একজন মুসলমান একটি গীর্জা সম্পর্কে দাবী করে যে সেটি তার জমিদারীর 
মধ্যে । ‘উমার বললেন, যদি এটি খৃস্টানদের চুক্তির মধ্যে পড়ে তাহলে তুমি তা 
পেতে পার না।**” 

দিমাশকে খৃস্টানদের সবচেয়ে বড় গীর্জাটি ছিল ইউহান্না । হযরত আমীর মু‘আবিয়া (রা) 
ও ‘আবদুল মালিক ইবন মারওয়ান এটি সর্বাধিক মূল্যে ক্রয় করে মসজিদে ঢুকিয়ে নিতে 
চান! কিন্তু খৃস্টানরা রাজী হলো না । খলীফা ওয়ালীদও চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে 
তিনি জোরপূর্বক গীর্জাটি ভেঙ্গে ফেলে মসজিদের অংশ বানিয়ে ফেলেন ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয খলীফা হওয়ার পর খৃস্টানরা উক্ত গীর্জাটি ফিরে পাওয়ার আবেদন 
জানায় । তিনি গীর্জাটি তাদের ফিরিয়ে দেন। এতে মুসলমানরা ভীষণ অসস্তুষ্ট হয়। 
অবশেষে তিনি গোতে নামক স্থানের সকল গীর্জা খৃস্টানদের হাতে অর্পণ করে উক্ত 
গীর্জাটির উপর থেকে তাদের দাবী প্রত্যাহারে সম্মত করান ।*”* 


জিযিয়া আদায়ে যত অনিয়ম চালু হয়েছিল তিনি তা সব বন্ধ করে দিয়ে সহজ পদ্ধতি 
চালু করেন। ইবনু আশ'‘আছকে তার বিদ্রোহে সহযোগিতার অভিযোগে হাজ্জাজ 
ইবন ইউসুফ ইরাকের যিম্মীদের জিযিয়ার পরিমাণ বাড়িয়ে দেন। ‘উমার তা আবার 
কমিয়ে দেন।”** 


তার সময়ে যিম্মীদের সাথে যে নমনীয় আচরণ করা হয় তার ফলে সাধারণ মানুষকে 
অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। এর ফলে খাদ্যশস্যের দাম বেড়ে যায়। 


১৮৬. তাবাকাত-৫/২৭৬; ইবনুল জাওযী-১০২, ১০৫ 
১৮৭. আবদুস সালাম নাদবী, সীরাতে ‘উমার-১৬৬ 


১৮৮. আল-বালাযুরী, ফুতুহুল বুলদান-১৩০ 
১৮৯. প্রাগুক্ত 
১৯০. প্রাগুক্ত 


৮৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


শাহী খান্দানের সদস্য ও যিম্মীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা করেন । একবার হিশাম ইবন 
‘আবদিল মালিক এক খৃস্টানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এজলাসে ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয দু'জনকে এক স্থানে পাশাপাশি দাড় করান । হিশাম আত্ম-অহমিকার 
কারণে খৃস্টান লোকটিকে শক্ত কথা বলেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তাকে ধমক 
দেন এবং শাস্তি দানের হুমকি দেন। 

একবার তার শ্যালক মাসলামা ইবন ‘আবদিল মালিক ও দায়রে ইসহাকের কিছু যিম্মী 
বাদী-বিবাদী হিসেবে খলীফার দরবারে উপস্থিত হয়। মাসলামা একদিকে রাজ 
পরিবারের সদস্য অন্যদিকে খোদ খলীফার নিকট আত্মীয় । তাই দরবারে ঢুকেই 
গালিচার উপর গিয়ে বসে পড়েন । অপরদিকে বাদী বেচারা যিম্দরীগণ ঠায় দাড়িয়ে থাকে। 
ব্যাপারটি খলীফা ‘উমারের দৃষ্টিতে পড়তেই মাসলামাকে লক্ষ্য করে বলে ওঠেন! এমন 
হতে পারে না। যদি তোমার প্রতিপক্ষের পাশাপাশি দাড়িয়ে থাকতে অপমান বোধ কর 
তাহলে কাউকে উকিল নিয়োগ করতে পার। মাসলামা তাই করেন । বিচারে খলীফা 
যিম্মীদের পক্ষে রায় দেন। . 


জনগণের আয় ও সচ্ছলতা বৃদ্ধি 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) এ এক বড় বরকত যে, অবৈধ আয়ের সকল 
উৎস বন্ধ এবং ব্যয়ের কল্যাণমূলক খাতের বৃদ্ধি সত্ত্বেও বায়তুল মালের উপর তেমন 
বিশেষ কোন প্রভাব পড়েনি । বরং কোন কোন প্রদেশের রাজস্ব আয় বিস্ময়করভাবে 
বেড়ে যায়। ইরাকের আয় হাজ্জাজের জুলুম-অত্যাচারের সময়ের চেয়েও বেড়ে যায়। 
জুলুম-অত্যাচার বন্ধকরণ, বেআইনী ট্যাক্স-কর রহিতকরণ, যিম্মীদের সাথে সদাচরণ 
এবং ব্যাপক দান-খায়রাত সত্বেও দেশের আর্থিক অবস্থার দারুণ উন্নতি ঘটে এবং 
জনসাধারণের সচ্ছলতাও বৃদ্ধি পায়। দেশের কোথাও অভাব ও দারিদ্র্যের কোন চিহ্ন 
অবশিষ্ট ছিল না। মুহাজির ইবন ইয়াযীদ বর্ণনা করেছেন যে, আমরা যাকাতের অর্থ 
বষ্টন করতাম । দেখতাম, এ বছর যারা যাকাত নিচ্ছে পরের বছর তারাই অন্যকে 
যাকাত দিচ্ছে। 
হযরত যায়দ ইবন আল-খাত্তাবের (রা) বংশধরদের একজন বলেন :*** 
> SL Lb et 0356 DHS liasy Oxi 230 248 C2 yo 03 US 
5 cpl SS 037 S2> 32 aml : Jj pobl JUL Lb dz 2 
Et 2 AE Sl 3S AL rd ums Ud pd nhd Cr S52 dls To 
owl 2 


১৯১. ইবনুল জাওযী-১২৮; রিজালুল ফিক্র ওয়াদ দা‘ওয়া-১/৫৮ 


১২- তাৰ্বি‘ঈদের জীবনকথা ৮৯ 


www.amarboi.org 


“উমার ইবন ‘আবদিল ‘আধযীয (রহ) মাত্র আড়াইবছর খিলাফতের দায়িত্ব পালনের 
সুযোগ পান। এ স্বল্প সময়ে অবস্থা এমন হয়ে দাড়ায় যে, মানুষ স্থানীয় কর্মকর্তাদের 
নিকট তাদের যাকাতের অর্থ নিয়ে আসতো ফকীর-মিসকনদের মধ্যে বণ্টনের জন্য । 
কিন্তু কোন প্রার্থীকে পাওয়া যেত না। ফলে সে অর্থ ফিরিয়ে নিয়ে যাওয়া হতো । 
তার সময়ে মানুষের আর্থিক সচ্ছলতা এত বৃদ্ধি পায় যে, কোথাও কোন অভাবী 
মানুষ ছিল না ৷” 
ইয়াহইয়া ইবন সাঈদ বলেন :** 
Lhe el calby imal 435251 obo ds Hyd 15 2 pF So 
cll py a0 02 ps Sl SB cgi LIS 13S py C285 2225 pl 
Cala 3১১ iil Lb, ( 250 
“উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) আমাকে যাকাত আদায় ও বণ্টনের জন্য আফ্রিকায় 
পাঠালেন। আমরা যাকাত আদায় করলাম, তারপর বন্টনের জন্য গরীব-মিসকীন 
খৌজাখুজি করলাম। কিন্তু কোথাও কোন ফকীর-মিসকীন পেলাম না। আমাদের 
নিকট থেকে সে অর্থ নেওয়ার মত কাউকে পেলাম না । অগত্যা সে অর্থ দিয়ে কিছু দাস 
ক্রয় করে মুক্ত করে দিলাম এই শর্তে যে, তাদের 3; বা উত্তরাধিকার পাবে 
মুসলিম উম্মাহ্‌ ।” 
তার সময়ে জনগণের সচ্ছলতা এত পরিমাণ বৃদ্ধি পায় যে, মানুষের মধ্যে গর্ব ও অহঙ্কার 
সৃষ্টি হওয়ার মারাত্মক সম্ভাবনা দেখা দেয়। তাই ‘আদী ইবন আরতাত খলীফাকে 
লিখলেন, বসরাবাসী এত বেশী সচ্ছল হয়েছে যে, আমার আশঙ্কা হয় গর্ব-অহঙ্কারে লিণ্ড 
হয়ে না পড়ে । তিনি জবাব দিলেন, আল্লাহ যখন জার্নাতবাসীকে জার্নাতে প্রবেশ করাবেন 
তখন নির্দেশ দিবেন তারা যেন বলে- আল-হামদু লিল্লপাহ। তাই আপনারাও তাদেরকে 
আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার নির্দেশ দিন ।”** 
একবার মদীনা থেকে এক ব্যক্তি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের নিকট আসলো । তিনি 
মদীনাবাসীদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলেন। এক পর্যায়ে বললেন, সেই 
হত-দর্দ্রি লোকগুলোর এখন কি অবস্থা যারা অমুক অমুক স্থানে বসতো? লোকটি 
বললো, এখন তারা সেখানে আর বসে না। আল্লাহ তাদেরকে অভাবমুক্ত করেছেন। 
উল্লেখ্য যে, এই দরিদ্র লোকগুলো পথের ধারে বসে বাইরে থেকে আগত লোকদের 
নিকট টোটকা ওষধ বিক্রী করতো । কিন্তু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের 
খিলাফতকালে যখন তাদের নিকট সেই ওঁষধ চাওয়া হলো তখন তারা জানালো 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের দান ও অনুখহ আমাদেরকে এই অবস্থা থেকে 
মুক্তি দিয়েছে ।*** 


১৯২. ইবনুল জাওযী-৬৯; আ'‘জামু ‘উজামা' আল-ইসলাম-১৪৭ 
১৯৩. তাবাকাত-৫/২৮২ 
১৯৪. ইবনুল জাওযী-৭৬ 


৯০ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


জনসাধারণের অর্থনৈতিক সচ্ছলতার উপরের চিত্রগুলো সামনে রাখলে সঙ্গত কারণে 
সকলের মনে একটি প্রশ্রের উদয় হয়। আর সেই প্রশ্টি হলো, এই সচ্ছলতার পিছনে কি 
কি কারণ কাজ করেছে? আমরা বলবো সেই কারণগুলো খৌজার জন্য বেশী শ্রম ব্যয় 
করার প্রয়োজন নেই । ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের জীবন-ইতিহাসের যে কোন 
একটি অধ্যায় পাঠ করলেই সেই কারণগুলো দৃষ্টিগোচর হবে। এখানে বিশেষ কয়েকটি 
কারণ সংক্ষেপে আলোচনা করা হলো : 


১. ইসলামী খিলাফতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করতো সম্পূর্ণ বায়তুল মালের 
উপর। খলীফা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয দেশের সকল নাগরিকের জন্য বায়তুল 
মালের দরজা খুলে দেন। ধনী-গরীব সকলে সমানভাবে তার থেকে উপকার লাভ 
করতো। যেমন একবার এক ব্যক্তিকে রাক্কায় অর্থ বণ্টনের জন্য পাঠাতে চাইলেন । সে 
বললো, আপনি আমাকে এমন এক স্থানে পাঠাচ্ছেন যেখানে আমি কাউকে চিনিনে। 
সেখানে তো ধনী-গরীব সব ধরনের লোক আছে। রললেন : যে কেউ তোমার সামনে 
হাত বাড়াবে তাকে দিবে।** 

রাষ্ট্রের সকল পঙ্গু-অক্ষমদের জন্য ভাতা নির্ধারণ করেন এবং অত্যন্ত কঠোরভাবে তা চালু 
রাখেন। এ ক্ষেত্রে কোন কর্মচারী-কর্মকর্তা কোন রকম গাফলতি দেখালে তাকে কঠোর 
ভাষায় তিরস্কার করতেন । একবার দিমাশকের বায়তুল মাল থেকে একজন পঙ্গুর ভাতা 
নির্ধারণ করা হলে একজন কর্মকর্তা মন্তব্য করে, এদের ভাতা দেওয়া যেতে পারে, 
তবে তা সুস্থ ব্যক্তিদের সমান নয়। একথা খলীফা ‘উমারের কানে গেলে তাকে ভীষণ 
তিরস্কার করেন।*** 

দেশের যত মুসলিম শিশু ছিল তাদের প্রত্যেকের জন্য ভাতা চালু করেন। মুহাম্মাদ ইবন 
‘ডমার বলেন, আমি হিজরী ১০০ সনে জন্ুগ্রহণ করি । জন্মের পর ধাত্রী আমাকে আবূ 
বকর ইবন হাযমের নিকট নিয়ে যায় । তিনি আমাকে এক দীনার ভাতা দেন। হায়ছাম 
ইবন ওয়াকিদ বলেন, আমার জন্ম হয় হিজরী ৯৭ সনে। এরপর ‘উমার খলীফা হন। 
তার খিলাফতকালে আমি বছরে তিন দীনার ভাতা পেতাম । এ ভাতা সকল স্তরের মানুষ 
সমানভাবে লাভ করতো । যারা আভিজাত্যের অহমিকায় বিভোর ছিল তারা এখন সমতা 
দেখে তীর থেকে দূরে সরে যায়। আরব-অনারব সকলের ভাতায় সমতা ছিল। কেবল 
মুক্তিপ্রাপ্ত দাসদের কিছু পার্থক্য ছিল । তারা পেত ২৫ দিরহাম ।*** 

মাঝে মাঝে অতিরিক্ত ভাতাও দেওয়া হতো । একবার দশ দীনার, মতান্তরে দশ দিরহাম 
করে আরব-অনারব সকলকে অতিরিক্ত ভাতা প্রদান করা হয়। এতে তারা দারুণ 
উপকার লাভ করে। 


এমন উদার কর্মপদ্ধতি গ্রহণের ফলে বায়তুল মালের উপর ভীষণ চাপ পড়ে । কিছু 


১৯৫. যুরকানী, শারহু মুওয়াত্তা-৪/২৩৭ 
১৯৬. তাবাকাত-৫/২৮১ 
১৯৭. প্রাগুক্ত-৫/২৫৪, ২৫৫, ২৭৭ 


তার্বি'ঈদের জীবনকথা ৯১ 


www.amarboi.org 


কর্মকর্তা সেদিকে খলীফার দৃষ্টি আকর্ষণও করে। কিন্তু তিনি তাদের পরামর্শে কর্ণপাত 
করেননি । তিনি তাদেরকে লেখেন যে, যতক্ষণ পর্যন্ত অর্থ আছে দিতে থাক । যখন কিছুই 
থাকবে না তখন খড়-কুটো দিয়ে বায়তুল মাল ভরে দাও ।**” 

ভাতা ও সাহায্য কর্মসূচী ছাড়াও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের সাহায্যের 
জন্য বিভিন্ন পদ্থা-পদ্ধতি চালু করেন । যেমন : 

(ক) একটি সাধারণ লঙ্গরখানা চালু করেন, সেখান থেকে দুঃস্থ মানুষদের খাবার সরবরাহ 
করা হতো । 

(খ) প্রত্যেকটি মানুষের জন্য সমান পরিমাণ খাদ্যশস্য সরবরাহ করা হতো । 

(গ) গরীব মানুষদের নিকট কোন জাল ও অচল মুদ্রা থাকলে তা বদল করে চালু মুদ্রা 
প্রদানের নির্দেশ দেন। 

(ঘ) বায়তুল মাল থেকে খণগ্রস্তদের ঝণ পরিশোধের ব্যবস্থা করা হয় । 

(ঙ) জেল-বন্দীদের ভাতা চালু করেন। 

(চ) কোন অপরাধ বা অন্য কোন কারণে যে সকল লোকের ভাতা বন্ধ হয়ে গিয়েছিল, 
তাদের সকল বকেয়া ভাতা প্রদান করেন। 

২. পূর্ববর্তী খলীফাদের সময়ে দেশের অভাব ও দারিদ্রের একটা বড় কারণ এই ছিল যে, 
খলীফা ও সরকারী কর্মকর্তারা সাধারণ নাগরিকের অর্থ-সম্পদ জোর করে হাতিয়ে নিত । 
চিরদিনের জন্য তা তাদের মালিকানায় পরিণত হতো । পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এ জাতীয় সকল সম্পদ তার প্রকৃত মালিককে ফেরত 
দেন। এমনকি এই কর্মকাণ্ডে বায়তুল মাল থেকেও অর্থ প্রদান করেন । তার কর্মচারী- 
কর্মকর্তাদের মধ্যে কেউ অন্য কারো সম্পদ আত্মাসাৎ করেছে বলে তিনি যদি জানতে 
পেতেন তাহলে সাথে সাথে তা ফেরৎ দানের কঠোর ব্যবস্থা করেছেন। একবার এক 
ব্যক্তি তার নিকট অভিযোগ করে যে, আযারবায়জানের গভর্ণর অন্যায়ভাবে তার নিকট 
থেকে বারো হাজার দিরহাম নিয়ে বায়তুল মালে জমা দিয়েছে। তিনি তক্ষুণি এই অর্থ 
ফেরত দানের নির্দেশ দেন। একবার এক ব্যক্তি এসে অভিযোগ করলো যে, রাজকীয় 
সেনাবাহিনীর গমনাগমনের কারণে তার একটি কৃষি ক্ষেত একেবারে বিনষ্ট হয়ে গেছে। 
তিনি তাকে দশ হাজার দিরহাম ক্ষতিপূরণ দেন। 

৩. বায়তুল মাল থেকে জনসাধারণ যা কিছু লাভ করতো তা দানের ক্ষেত্রে তো যথেষ্ট 
উদারতা ছিল, কিন্তু মানুষের নিকট থেকে আদায়কৃত যে অর্থ বায়তুল মালে জমা হতো 
তার মধ্যে অনেক অর্থকে তিনি অবৈধ বলে ঘোষণা দেন। যাকাত খাতে পূর্বে অতিরিক্ত 
যা কিছু আদায় করা হতো তা তিনি মওকুফ করে দেন। 

একবার তার এক যাকাত আদায়কারী ফিরে এলে তিনি আদায়কৃত অর্থের পরিমাণ 
জানতে চান। সে পরিমাণ জানালে তিনি আবার জানতে চান তোমার পূর্বে কত আদায় 


১৯৮. ইবনুল জাওযী-৮৫ 


৯২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


হতো? সে বেশী পরিমাণের কথা বললো। তিনি বললেন, এই অতিরিক্ত অর্থ কোথা 
থেকে এবং কিভাবে আদায় হতো? বলা হলো, আমীরুল মু'মিনীন! পূর্বে ঘোড়া প্রতি এক 
দীনার, দাস প্রতি এক দীনার এবং জমির একর প্রতি পাচ দিরহাম আদায় করা হতো । 
কিন্তু আপনি তো এসব মওকুফ করে দিয়েছেন। তিনি বললেন, আমি নই, আল্লাহ মাফ 
করে দিয়েছেন।”* 

খাজনা আদায়ের ব্যাপারে যাতে কোন রকম অবৈধ পন্থা অবলম্বন করা না হয় সে 
ব্যাপারে তিনি কঠোর নির্দেশ দেন। তিনি মায়মূন ইবন মিহরানকে লেখা একটি পত্রে 
লেখেন, আমি বিচার-ফায়সালা, খাজনা ও জিযিয়া আদায়ে আপনাকে বাড়াবাড়ি করার 
জন্য বাধ্য করিনি। যা কিছু আদায় করবেন হালাল সম্পদ থেকে আদায় করবেন এবং 
মুসলমানদের জন্য কেবল হালাল ও পবিত্র সম্পদ জমা করবেন ।* 


যদি কখনো জানতে পারতেন যে, খাজনা-ট্যাক্স আদায়ে কোথাও অন্যায় ও অবৈধ পন্থা 
অবলম্বন করা হয়েছে, সাথে সাথে তা কঠোরভাবে বন্ধ করার নির্দেশ দিতেন এবং 
তদন্তের জন্য তদন্তকারী দল পাঠাতেন। যেমন একবার ইরানে ফল ক্রয়-বিক্রয় ও ‘উশর 
আদায়ের ব্যাপারে ঘটেছিল এবং তিনি একটি তদন্তকারী দল পাঠিয়েছিলেন। 


‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের পূর্ববর্তী খলীফাগণ যিম্মীদের নিকট থেকে অস্বাভাবিক 
কঠোরতার সাথে জিযিয়া আদায় করতেন। এ কারণে ফল ও শস্য পাকা ও কাটার 
মওসুমে তারা কম মূল্যে উৎপাদিত ফল ও শস্য বিক্রী করে জিযিয়া পরিশোধ করে নানা 
বিড়স্বনার হাত থেকে রেহাই পেত । এ ক্ষেত্রে ‘উমার তাদেরকে যথেষ্ট সুযোগ-সুবিধা 
দান করেন। এ কারণে তার সময়ে উৎপাদিত শস্যের মূল্য কিছুটা বৃদ্ধি পায়।*”* কিন্তু 
এতে যিম্মীদের আর্থিক অবস্থার উন্নতি ঘটে । 

এখন তার সময়ে দেশের সার্বিক আর্থিক সচ্ছলতা ও উন্নতির কারণসমূহের উপর 
সার্বিকভাবে চিন্তা করলে দেখা যাবে বায়তুল মালের সকল অর্থ জনগণের জন্য ব্যয় 
হচ্ছে, সকল শ্রেণীর জনগণ ভাতা পাচ্ছে, পঙ্গু, অক্ষম, বৃদ্ধ, শিশু, আরব, অনারব সকলে 
সমান সুবিধা লাভ করছে। বেতন-ভাতা বৃদ্ধি পাচ্ছে, লঙ্গরখানায় খাবার পাচ্ছে, রেশনে 
সবাই খাদ্যশস্য লাভ করছে, গরীব-দুঃস্থদের হাতে আসা অচল মুদ্রা বায়তুল মাল থেকে 
বদলে দেওয়া হচ্ছে, জনসাধারণের জোর-জবরদস্তী দখলকৃত সম্পদ তাদেরকে ফিরিয়ে 
দেওয়া হচ্ছে, বায়তুল মাল থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের 
অতিরিক্ত ট্যাক্স মওকুফ করা হচ্ছে, জিযিয়া-খাজনার বোঝা লাঘব হচ্ছে এবং তা 
আদায়ের পদ্ধতিও সহজ করা হচ্ছে, দেশের উৎপাদিত শস্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে- এসব 
দ্বারা বুঝা যায়, যে দেশ, যে জাতি এবং যে রাষ্ট্র ও সরকারে এ সকল বৈশিষ্ট্য থাকবে 
সেখানে অবশ্যই শাত্তি, প্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধি বিদ্যমান থাকবে । ‘উমার ইবন 


১৯৯. তাবাকাত-৫/২৭৭ 
২০০. ইবনুল জাওযী-৯৫ 
২০১. কিতাবুল খারাজ-৭৬ 


তাবি‘ঈদের জীবনকথা ৯৩ 


www.amarboi.org 


‘আবদিল ‘আধযীযের খিলাফতকালে উপরে উল্লেখিত কারণ ও বৈশিষ্ট্যসমূহের সমাবেশ 
ঘটেছিল। আর তাই ইয়াম আল-বায়হাকীর ধারণা মতে রাসূলুল্লাহর (সা) ভবিষ্যদ্বাণীর 
উদ্দিষ্ট ব্যক্তি তিনিই । 
এখানে হযরত রাসূলে কারীমের (সা) সেই বিখ্যাত ভবিষ্যদ্বাণীটি উল্লেখ করা. অপ্রাসঙ্গিক 
হবে না । একদিন তিনি হযরত ‘আদী ইবন হাতিমের (রা) সাথে কথা বলেন এভাবে : 
i> SL Ab LU JUS is il 35, yl J Sl 52 2) Ja Sel, 
Os... Nl al SUSY LL Bb5 i> BAM me JTS Lkll oA 
Ee al 0224 S> Sh Jb 0H... 5S 595 CA) > hy Jb 
(Ais Alii, lanl 122) lo iiy 2 lbs L505 AS ms US| eo 
“ওহে ‘আদী! তুমি কি হীরা দেখেছে? ‘আদী বললেন : দেখিনি, তবে হীরার কথা 
শুনেছি । রাসুল (সা) বললেন : তুমি যদি আরো কিছু দিন জীবিত থাক তাহলে দেখবে 
উটের পিঠে হাওদা-নশীন একজন মহিলা একাকী হীরা থেকে সফর করে মক্কায় আসবে 
এবং কা‘বা তাওয়াফ করবে। এই সফরে এক আল্লাহ ছাড়া আর কোন কিছুর ভয় তার 
থাকবে না... তুমি যদি আরো কিছু দিন জীবিত থাক তাহলে দেখবে যে, (শাহেন শাহে 
ইরান) কিসরার ধন ভাপ্তার উনুক্ত করে দেওয়া হয়েছে... তুমি যদি আরো কিছু দিন 
বেচে থাক তাহলে দেখবে, এক ব্যক্তি তার দু'হাত ভরে সোনা-চান্দি নিয়ে এমন মানুষের 
খৌজে বের হবে যে তা গ্রহণ করে। কিন্তু সে কোন গ্রহণকারীকে পাবে না।” 
‘আদী ইবন হাতিমের জীবনকালে প্রথম দু'টি ভবিষ্যদ্বাণীর সত্যতা প্রত্যক্ষ করে গেছেন। 
তৃতীয়টি দেখে যাওয়ার সুযোগ পাননি। তৃতীয়টি কবে বাস্তবায়িত হবে সে সম্পর্কে 
হাদীছ বিশারদদের মতপার্থক্য হয়েছে। অনেকের ধারণা, সেটা হবে হযরত ‘ঈসার (আ) 
পুনঃ আবির্ভাবের পরে। কিন্তু ইমাম আল-বায়হাকীর (রহ) বিশ্বাস, হযরত রাসূলে 
কারীমের (সা) তৃতীয় ভবিষ্যদ্বাণীটিও ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের খিলাফতকালে 
বাস্তবায়িত হয়েছে। কারণ, তার সময়ে জনসাধারণের আর্থিক সচ্ছলতা এত বৃদ্ধি পায় 
যে, যাকাত-সাদাকার অর্থ গ্রহণ করার মত মানুষ খুঁজে পাওয়া যেত না। ইবন হাজার 
আল-‘আসকিলানী (রহ) বায়হাকীর মতকে প্রাধান্য দিয়েছেন। কারণ, রাসূল (সা) ‘আদী 
ইবন হাতিমকে (রা) বলেন: | 
“52> ৩, ৩০৮ ৩% - যদি তুমি আরো কিছু দিন জীবিত থাক ।” ‘ঈসার (আ) আবির্ভাব 
পর্যন্ত কোনভাবেই তার জীবিত থাকা সম্ভব ছিল না । তাই তার জীবন কালের নিকটবর্তী 
‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের সময়কালকে তিনি বুঝিয়েছেন।*** 


২০২. ফাতহুল বারী-৬/৪৫১ 


৯৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ইসলামী শরী‘আতের পুনরুজ্জীবন 

হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) একজন সাচ্চা ঈমানদার মুসলমান ছিলেন। 
এ কারণে তাঁর যাবতীয় সংস্কারমূলক কর্মকাণ্ড দীনী খিদমতের আওতাভুক্ত । তবে 
একান্তই দীনী খিদমতমূলক বহু কাজ তিনি করেছেন। পূর্ববর্তী উমাইয়্যা খলীফাদের 
উদাসীনতার ফলে ইসলামী শরী'আতের অনেক কিছুই নিষ্প্রাণ হয়ে পড়েছিল, তিনি 
তাতে নতুন প্রাণ সঞ্চার করেন, ইসলামী শরী‘আত থেকে বিচ্যুৎ সবকিছু আবার 
সীরাতে মুস্তাকীমে নিয়ে আসেন। আঞ্চলিক কর্মকর্তাদের নামে যে সকল নির্দেশনামা 
পাঠাতেন তাতে ইসলামী শরী‘আতকে জীবিত এবং যাবতীয় বিদ‘আত দূর করার 
তাকীদ থাকতো ৷ 

হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) পূর্ব পর্যন্ত উমাইয়্যা খলীফাগণ কেবল 
শাসকই ছিলেন। জনসাধারণের আমল-আখলাকের প্রতি মনোযোগ দেওয়ার ফুরসুৎ 
যেমন তাদের ছিল না, তেমনি ছিল না এর কোন যোগ্যতাও । এমনকি তখন খলীফাগণ 
মানুষকে ধর্মীয় উপদেশ ও পরামর্শ দান করবেন এবং তাদের আদব-আখলাক ও আচার- 
আচরণ দেখাশুনা করবেন, এমন চিন্তাও কেউ করতো না । তখন মনে করা হতো এ কাজ 
কেবল ‘উলামা ও মুহাদ্দিছীন কিরামই করবেন । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এমন 
ধারণার অবসান ঘটান এবং নিজেকে প্রকৃত খলীফা প্রমাণ করেন। খিলাফতের 
দায়িত্বভার গ্রহণ করতেই খিলাফতের সামরিক-বেসামরিক আমলা ও কর্মকর্তাদের নিকট 
যে সকল চিঠি ও ফরমান পাঠান তা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ক হওয়ার তুলনায় 
বেশীর ভাগ ক্ষেত্রেই ধর্মীয়, নৈতিক ও চারিত্রিক বিষয় সম্পর্কিত ছিল । তাতে রাষ্ট্র 
ব্যবস্থাপনার প্রাণসত্তার চেয়ে পরামর্শ ও উপদেশের রূপই প্রধান হয়ে ফুটে উঠতো । 
কোন কোন পত্রে তিনি নুবুওয়াত ও খিলাফতে রাশেদার আমলের ইসলামী যিন্দেগী ও 
সমাজের চিত্র অংকন করেছেন এবং বিশ্লেষণ করেছেন ইসলামের অর্থ ব্যবস্থাপনা ও রাষ্ট্র 
পরিচালন পদ্ধতির । কোন কোন পত্রে তিনি সামরিক কর্মকর্তাদের সময় মত সালাত 
কায়েম করতে, সময় মত হচ্ছে কিনা তা তদারক করতে এবং ইলমের প্রচার-প্রসার ও 
শিক্ষা কেন্দ্রের রক্ষণাবেক্ষণে তৎপর হতে তাকীদ দিয়েছেন। 

আমলাদেরকে তিনি তাকওয়া ও শরী‘আতের আনুগত্যের অসীয়াত করেছেন, নিজ নিজ 
এলাকায় ইসলামের দা‘ওয়াত ও তাবলীগের ব্যাপারে উৎসাহিত করেছেন এবং এ 
কাজকেই রাসূলের (সা) রিসালাত ও ইসলামের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বলে উল্লেখ 
করেছেন। জনসাধারণকে সৎ কাজের আদেশ দান এবং অসৎ কাজ থেকে বিরত রাখার 
জন্যেও তিনি আমলাদের তাকীদ দিয়েছেন। এই অপরিহার্য দায়িত্ব পালনে অসতর্কতা 
দেখালে কি হক্ষতি হবে এবং এর কি পরিণতি হবে তা তিনি সকলকে বুঝিয়ে বলেছেন। 
একটি চিঠিতে তিনি বলেন :*** 


২০৩, ইবনুল জাওযী, ১৬৮; রিজালুল ফিক্র ওয়াদ দা‘ওয়া-১/৪৮ 


তাবি‘ঈদের জীবনকথা ৯৫ 


www.amarboi.org 


Oe lnlxy cpSialae 2 SEI el SS dl HS SG Sf ALS] 
3 Ue 2482 J OS ale Lalall py Ny cab oe dl NY pb pal 
Jal oe IASI O33 ny ck ie ogilas DE, dog p35 GSD 
PAA bl Laas cas WI? Ny cS pl Dy ody I 
‘আমি জেনেছি আপনাদের ওখানে পাপ কর্ম বেড়ে গেছে, আপনাদের শহরগুলোতে 
পাপীরা নিরাপদ হয়ে গেছে। তারা এমন সব নিষিদ্ধ কাজ প্রকাশ্যে করছে, যা কেউ 
করলে আল্লাহ তাকে ভালোবাসেন না। যে জাতি বা সম্প্রদায় আল্লাহর নিকট চায় ও 
তাকে ভয় করে তারা এমন কাজ প্রকাশ্যে করতে পারে না। অথচ এই পাপাচারীরা খুবই 
সম্মানীয় ও সংখ্যাধিক্য । এটা আপনাদের পূর্ববর্তীদের কাজ ছিল না । আর না এর জন্য 
তাদের উপর আল্লাহর অনুগ্রহ পূর্ণতা লাভ করেছিল ।' 
কোন কোন চিঠিতে তিনি শাস্তি বাস্তবায়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের উপদেশ এবং 
ইসলামের শাস্তির বিধানের ব্যাখ্যা দেন । তিনি নারীদের উচচস্বরে বিলাপ ও মাতম করা 
এবং তাদের জানাযায় যোগদান নিষিদ্ধ করেন এবং হিজাবের ব্যাপারে তাকীদ দেন। 
তখন মানুষ নাবীয অর্থাৎ খেজুর ভিজানো পানি পানের ব্যাপারে খুবই উদার হয়ে যায় । 
এমনকি অনেক সময় তা নেশা জাতীয় পানীয়ের পর্যায়ে চলে যেত । সমাজে এই নাবীয 
পানের ব্যাপক প্রসার ঘটে । ফলে মদ জাতীয় দ্রব্যের ব্যাপক প্রচলনে সমাজে যে সকল 
অপকর্ম ও অশ্লীলতার প্রসার ঘটে, এই নাবীয পানের ফলে সমাজে একই রকম 
প্রতিক্রিয়া দেখা দেয় ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) অতি সূক্মভাবে তা প্রত্যক্ষ 
করেন। তাই তিনি যাবতীয় মদ জাতীয় পানীয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি 
‘আদী ইবন আরতাতকে একটি বিশেষ চিঠিতে লেখেন: 


"Lge DS 5 9h Cyt 3 abe sf PNT IL PH be Of Syed” 
‘আমার জীবনের শপথ! যে সকল খাবার, অথবা পানীয় অথবা এ জাতীয় অন্য কিছু 
মদের কাছাকাছি পৌছে তা অবশ্যই পরিহারযোগ্য ।' 
তিনি মনে করেন, নাবীযকে মুসলিম সমাজে এমন ব্যাপকভাবে প্রচলন করার পিছনে 
ইহুদী-নাসারাদের হাত আছে। এর মাধ্যমে মুসলমানদেরকে মাদকাসক্তির দিকে নিয়ে 


যেতে চায়, অন্যদিকে তাদের অর্থও হাতিয়ে নিয়ে লাভবান হতে চায় । তারপর তিনি 
সেই চিঠিতে একজন জ্ঞানী ও দরদী অভিভাবকের মত লেখেন :*** 


Lad LEENA Syd od sk SlSally jal OF Jax 35 abl cl 
23 CHDUI ell cm ly si Ls ha Ob foSYlia sls oll Jy 


২০৪. ইবনুল জাওযী, ১০২; রিজালুল ফিক্র ওয়াদ দা‘ওয়া-১/৪৯ 


৯৬ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


Oe Lads Gly Olly Lal cm i2> Ue BIL 8 oY SLES 
Jl ৰ) | 

“আল্লাহ বৈধ সুমিষ্ট পানীয়ের মাধ্যমে মানুষকে যাবতীয় মদ ও নেশা জাতীয় পানীয় 
থেকে মুখাপেক্ষীহীন করেছেন। তাহলে মুসলমানরা কেন এ পাপ কাজ করবে? আল্লাহ 
তা‘আলা এর থেকে অভাব মুক্তি ও প্রশস্ততা দান করেছেন সুমিষ্ট পানি দ্বারা এবং মধু, 
দুধ, ছাতু এবং কিসমিস ও খেজুরের নাবীযের দ্বারা । সুতরাং এ সমস্ত পানীয়ের কোন 
প্রয়োজন নেই” নাবীযের ব্যাপারে স্বীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বিভিন্ন শহরের 
অধিবাসীদের নিকট একটি দীর্ঘ পত্র লেখেন ।** 
সমাজ থেকে মদপান সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে তিনি যে সকল কর্মপন্থা গ্রহণ করেন তা 
সংক্ষেপে এরূপ : 
১. কোন যিম্মী যাতে কোন মুসলমান অধ্যুষিত শহরে মদ আনতে না পারে সে ব্যাপারে 
সকল আঞ্চলিক কর্মকর্তাদেরকে লিখিত নির্দেশ দেন। 
২. মদ ক্রুয়-বিক্ৰয়ের দোকান ও মদের আডড়াখানা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেন। 
৩. মদ্যপায়ীকে শরী‘আতের বিধান মত কঠোর শাস্তি দিতেন। 
মুসলিম অধ্যুষিত এলাকায় মদ নিয়ে প্রবেশের ব্যাপারে অমুসলিমদের উপর নিষেধাজ্ঞা 
আরোপ করেন। এরপরেও মদ ভর্তি যে সকল বোতল, মশক ও মুটকা অবশিষ্ট ছিল তা 
ভেঙ্গে অথবা ফেড়ে ফেলার নির্দেশ দেন। হারূন ইবন মুহাম্মাদ তার পিতা থেকে বর্ণনা 
করেছেন । তিনি বলেন :*°* 
IA Of DIL GLAS Of pl GE ply olsy Hdl as 02 ps 4) 
‘আমি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে খুনাসিরায় মদের মশক ফেঁড়ে ফেলার এবং 
মদের বোতল ভেঙ্গে চুরমার করার নির্দেশ দিতে দেখেছি ।' 
একই সনদে ইবন সা'দ বর্ণনা করেছেন :*** 

LOoxladl Lost SN LA fal I> NY of SDE bs AS 
‘উমার তার খিলাফতকালে লেখেন যে, কোন যিম্মী যেন মদ নিয়ে মুসলমানদের শহরে 
প্রবেশ না করে।' 
তিনি অতিথি সেবা ও প্রতিবেশীর অধিকারের প্রতি সকলকে মনোযোগী হওয়ার নির্দেশ 
দেন। পুরুষদের নগ্ন অবস্থায়, নারী-পুরুষের এক সাথে হাম্মামে প্রবেশের উপর 


নিষেধাজ্ঞা জারী করেন। রাসূলুল্লাহর (সা) এ হাদীছটি লিখে খিলাফতের বিভিন্ন 
অঞ্চলে পাঠান : 


২০৫. আল-‘ইকদ আল-ফারীদ-৬/৩৫৯-৩৬০ 


২০৬. তাবাকাত-৫/৩৬৯; কিতাবু উলাতি মিসর-৬৮ 
২০৭. তাবাকাত-৫/৩৬৫ 


১৩- তাবি‘ঈদের জীবনকথা ৯৭ 


www.amarboi.org 


S51 eydls abl o0j2 OLS ag cid ISI >I pals DL 252 ON oe 
C3 Fe IE pL J>32 5 531 pyally Dl jz OS cay col pS 
rl J>35 3 SL 4 >| rs DL 2 oS 
‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ বিচারের দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার অতিথিকে 
সম্মান করে। যে আল্লাহ ও শেষ বিচারের দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার 
প্রতিবেশীকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ বিচারের দিনের প্রতি ঈমান রাখে 
সে যেন লুঙ্গি না পরে হাম্মামে না যায়। আর তোমাদের নারীদের মধ্যে যে আল্লাহ ও 
শেষ বিচারের দিনের প্রতি ঈমান রাখে সে যেন (গণ) হাম্মামে প্রবেশ না করে’ 
ইবন সা'দ বর্ণনা করেছেন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খিলাফতের বিভিন্ন অঞ্চলে 
নিম্নের কথাগুলো লিখে পাঠান : 
Ll) Ll dS Ny oy J dp on pl I> 3 
‘লুঙ্গি পরা অবস্থায় ছাড়া কোন পুরুষ হাম্মামে প্রবেশ করবে না। আর মহিলারা 
একেবারেই হাম্মামে ঢুকবে না৷’ 
উমামা ইবন যায়দ ইবন আসলাম বলেন : লুঙ্গি পরা ছাড়া কেউ হাম্মামে প্রবেশ করবে 
না- যখন আমাদের নিকট ‘উমারের এ নির্দেশ আসলো, তখন আমরা বহু হাম্মাম মালিক 
ও হাম্মামে প্রবেশকারীকে শাস্তি ভোগ করতে দেখেছি । আমি ‘উমারের এ ফরমানও পাঠ 
করে শোনাতে দেখেছি : 
TLD SSSUSy Ips 
‘তোমরা তোমাদের পশু কিবলামুখী করে জবাই করবে ।' নাফি' ইবন জুবাইর তখন 
আমার পাশে ছিলেন। আমি তীর দিকে তাকালে তিনি মন্তব্য করেন : এটা কেউ ভুল 
করে?**” উল্লেখ্য যে, হাম্মাম বলতে জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত হাম্মাম বা 
গোসলখানা বুঝানো হয়েছে। 
এভাবে তিনি যেমন নিজে ইসলামের সকল বিধি-বিধান পূর্ণরূপে পালন করতেন 


তেমনিভাবে জনসাধারণকে তা যথাযথভাবে পালন করার জন্য কঠোরভাবে নির্দেশ 
দিতেন এবং তা পালিত হচ্ছে কিনা তা তদারকিও করতেন । 


জাহিলী যুগের রীতিতে মৈত্রী চুক্তি বন্ধকরণ 

জাহিলী যুগে চুক্তির মাধ্যমে এক গোত্র অন্য কোন গোত্রের এবং এক ব্যক্তি অন্য কোন 
ব্যক্তির মিত্রে পরিণত হতো । অতঃপর ন্যায়-অন্যায়, সত্য-অসত্যে সকল ক্ষেত্রে একে 
অপরকে সমর্থন ও সহায়তা করতো । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয অবগত হলেন যে, 
কোন কোন গোত্র নেতা এবং কিছু নব্য ধনিক ব্যক্তি জাহিলী যুগের সেই মৈত্রী 


২০৮. প্রাগুক্ত-৫/৩৭৫; আল-হাকেম, আল-মুসতাদরিক-৪/২৮৯ 


৯৮ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


পুনরুজ্জীবিত করেছে । তারা যুদ্ধ, ঝগড়া-বিবাদ তথা প্রতিটি প্রতিযোগিতার ক্ষেত্রে- 

lal ION 4b 
‘ওহে অমুক গোত্র অথবা ওহে মুদার গোত্র! তোমরা তোমাদের মিত্রদের সাহায্যে 
এগিয়ে এসো’- এ ধরনের জাহিলী যুগের সম্বোধনমূলক ধ্বনি উচ্চারণ করতে শুরু 
করেছে। আর এ কাজ ছিল ইসলামের সম্পর্ক, ভ্রাতৃত্ব ও সামাজিক রীতি ও ব্যবস্থাপনার 
বিপরীত একটি জাহিলী রীতি, ব্যবস্থাপনা ও প্রথার পুনরুজ্জীবন । এতে ছিল বহু বিপর্যয় 
ও বিশৃঙ্খলার পূর্বাভাষ। পূর্ববর্তী উমাইয়্যা শাসকরা সম্ভবত অসৎ রাজনৈতিক সুবিধা 
হাসিলের কু-মতলবে এ জাহিলী প্রথার পুনরুজ্জীবনে প্রশ্রয় দিত । কিন্তু ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয (রহ) এর বিপদের দিকটি ভালোভাবে উপলব্ধি করেন এবং এর 
প্রতিবিধানের ব্যাপারে স্থায়ী নির্দেশ জারি করেন । তিনি খিলাফতের একজন উচ্চপদস্থ 
আমলা দাহ্‌হাক ইবন ‘আবদির রহমানকে একটি দীর্ঘ পত্র লেখেন এবং তাতে 
মুসলিম সমাজকে সত্য-সঠিক পথের বিচ্যুতি থেকে রক্ষার জন্য অনেক দিক 
নির্দেশনামূলক পরামর্শ দান করেন। তাতে তিনি মৈত্রী চুক্তির প্রসঙ্গটি উথাপন করেন। 
তিনি লেখেন :*** 


423) pel Lyte col Jy Te 3! Ops Bl ow Non) of ASS 
si sl > > oll sf Gy If Uy Ll all el CyAo9 Joy Sl 
31 bly SS J UM oly csidz Gy SLU ol dys SOD cial pl 
Pari) Sag i (>Lob CEE) Lill Ll! : US all 9s [nag pl 

OFS pla) abl 
U2 PAN AS ad) sia pale Ssaily pias FO clS| pol : dys 
‘আমাকে বলা হয়েছে যে, তাদের মধ্যে কিছু লোক যুদ্ধে মুদার ও য়ামনীদের সাহায্য ও 
সহায়তা কামনা করে থাকে । তাদের ধারণা, অন্যদের মুকাবিলায় তারাই তাদের একমাত্র 
সাহায্য ও সহায়তা দানকারী বন্ধু। আল্লাহর জন্যই সকল তাসবীহ ও হামদ । এটা 
অত্যন্ত জঘন্য ধরনের অকৃতজ্ঞতা এবং অনুগ্রহের অস্বীকৃতি ৷ ধ্বংস ও লাঞ্ছনার কত না 
নিকটবর্তী হয়েছে তারা । তারা কি দেখছে না, কী অনুপম শাস্তি ও নিরাপত্তা থেকে তারা 


নিজেদের বঞ্চিত করেছে এবং কেমন একটা নিকৃষ্ট কাজের সংগে জড়িত করেছে? এখন 
আমি ভালোভাবে বুঝতে পেরেছি যে, হতভাগা তার নিজের ইচ্ছাতেই হতভাগা হয়ে 


২০৯. রিজালুল ফিক্‌র ওয়াদ দা‘ওয়া-১/৫৩-৫৪ 


তাবি‘ঈদের জীবনকথা ৯৯ 


www.amarboi.org 


থাকে। আর জাহান্নামও অযথা সৃষ্টি করা হয়নি । এসব লোক কি আল্লাহর কালামে 
একথা শোনেনি : ‘মু'মিনরা পরস্পর ভাই ভাই । অতএব তোমাদের ভাইদের পরস্পরের 
মধ্যে সন্ধি ও সমঝোতা স্থাপন কর এবং আল্লাহকে ভয় কর। এতে করে তোমরা 
আল্লাহর করুণা প্রাপ্ত হবে ।' 

তিনি আরো বলেছেন : আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম ও 
তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য 
মনোনীত করলাম ।' 

তিনি দাহ্‌হাককে আরো লিখলেন :*** 


dl le ddl dy) 8S 233 cdl JL OD Ni) of DS pe LSS 3S 
A> mols ls JG "DN SB A>" দ JE AA oF ply le 
20d dl> Bi> cil cm >| 272 OSS _ 525)! PDI 0u32 pl Sala 
bly cae RLS 42> PIN O33 cade) Lponay Dl inane 43d SHI SS 
“blogs gf lax PIN 46 1532 Of cil) 29 lin AUS pa 2 JS Jil 
(OASIS ang 1455 pay53ly 2G ang (pinay Oxiayll 0303 dy 0953 
I ae SS dL ol pa Sly cls SS oly Ini pn SHI gale aptly 
2551 L> 


‘আমাকে বলা হয়েছে যে, কিছু লোক জাহিলী যুগের পারস্পরিক মিত্রতা বন্ধনে আবদ্ধ 
হওয়ার দিকে ঝুঁকে পড়েছে। অথচ রাসূল (সা) এরূপ মিত্রতা ও চুক্তিবদ্ধতা করতে বারণ 
করেছেন। তিনি বলেছেন : ইসলামে কোন অন্যায় মিত্রতা ও চুক্তিবদ্ধতা নেই । জাহিলী 
যুগে প্রতিটি চুক্তিবদ্ধ মিত্র অপর চুক্তিবদ্ধ মিত্রের নিকট এই আশা-ভরসা রাখতো যে, সে 
পারস্পরিক মৈত্রী চুক্তির হক আদায় করবে এবং তা পূরণ করবে- চাই কি তা জুলুম- 
সর্বস্ব হোক, অন্যায় হোক অথবা তাতে আল্লাহ ও রাসূলের (সা) অবমাননাই হোক । 
আমি সেইসব লোককে ভীতি প্রদর্শন করছি যারা আমার এই আহ্বান শুনবে এবং যাদের 
নিকট এই পত্র পৌছবে। তারা ইসলাম ছাড়া অন্য কোন আশ্রয় যেন না নেয় এবং 
আল্লাহ, তার রাসূল (সা) মু'মিনদের পরিত্যাগ করে অপর কাউকে যেন বন্ধু হিসেবে 
গ্রহণ না করে। এই বিষয়ে আমি পরিষ্কার ভাষায়, বারবার সতর্ক ও সাবধান বাণী 
উচ্চারণ করছি এবং আমি এসব লোকের উপর এমন এক সত্তাকে সাক্ষী মানছি, প্রতিটি 
প্রাণী যার হাতের মুঠোয়, যিনি প্রতিটি মানুষের জীবন-শিরার চাইতেও নিকটবর্তী ৷' 


২১০. প্রাগুক্ত 


১০০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


তিনি মানসূর ইবন গালিবকে সেনাপতির দায়িত্ব দিয়ে একটি যুদ্ধে পাঠানোর সময় যে 
হিদায়াতনামা লিখে দিয়েছিলেন তা থেকেই পরিমাপ করা যায় তাঁর মানসিকতা কি 
পরিমাণ কুরআনের ছাচে গড়ে উঠেছিল এবং তার দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা দুনিয়াদার 
বাদশাহ ও রাজনৈতিক শাসকদের থেকে কতখানি ভিন্নতর ছিল । তিনি মানসূরকে সর্ব 
অবস্থায় তাকওয়া অবলম্বন করতে বলেছেন। তিনি আরো বলেছেন, দুশমন অপেক্ষা 
আন্তাহর অবাধ্যতাকেই বেশী ভয় করা উচিত । কারণ, পাপ শত্রুর অপকৌশল ও 
অপপ্রয়াসের চেয়েও অধিকতর ভয়াবহ ও বিপজ্জনক । আমরা মুসলমানরা শত্রুর সঙ্গে 
যুদ্ধ করি এবং তাদের পাপের কারণেই আমরা তাদের উপর বিজয়ী হই । একথা সত্যি নী 
হলে তাদের সংগে মুকাবিলা করার শক্তি আমাদের নেই । কারণ, তাদের সংখ্যা, তাদের 
সাজ-সরঞ্জাম অনেক বেশী ও উন্নত । কোন দিক দিয়ে তাদের সামনে আমাদের দাড়ানো 
ও টিকে থাকা সম্ভব নয়। তবে সত্য ও ন্যায়ের দ্বারা আমরা তাদের উপর জয়ী হতে 
পারি। তাই কারোর শক্রতাকে নিজের পাপ থেকে বেশী ভয় করার প্রয়োজন নেই । 
আল্লাহর নিকট আমাদের প্রবৃত্তির বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করতে হবে, যেমন আমরা 
আমাদের শক্রর বিরুদ্ধে তার সাহায্য কামনা করে থাকি । তারপর তিনি মানসূরকে তার 
অধীনস্থ সৈনিক ও সঙ্গী-সাথীদের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন, তাদেরকে কোন 
রকম কষ্ট না দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, নিজেদের বাহন পশুগুলোর যত 
নেওয়া, তাদেরকে বিশ্রাম দেওয়া এবং এজন্য পথে থেমে থেমে চলার কথা বলেছেন । 
কোন জনপদ এবং প্রতিপক্ষ কোন জনগোষ্ঠীর উপর যেন কোন রকম জুলুম-অত্যাচার না 
হয় সে ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। আর সকল ব্যাপারে আল্লাহর উপর 
পূর্ণ ভরসা করতে বলেছেন। সবশেষে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন: *”* 


us hal im dios Gx Jl obby og rp me OS OFS ol 6 yale 
Ost? ly Sale 38 SUI Oly cibny 58 Ge Oly OAS 2) 2353501 ob 

ls rly cs 
‘আমি তাকে এই নির্দেশ দিচ্ছি যে, আরব ও অনারবের মধ্যে সেই সব লোকই তার 
গোয়েন্দা হওয়ার যোগ্য যাদের ইখলাস ও সততার উপর তিনি আস্থাশীল । কারণ যারা 
অসৎ ও মিথ্যাবাদী তাদের প্রদত্ত তথ্য কল্যাণ বয়ে আনতে পারে না, যদিও তার কোন 


কোন কথা সঠিক হয়। প্রতারক ও ধোকাবাজ আসলে তোমাদের জন্য নয়, বরং 
তোমাদের শত্রুপক্ষের গুপ্তচর হিসেবেই কাজ করে থাকে ৷’ 


ইসলামী খিলাফতের অনারব অঞ্চলে অমুসলিমদের সাথে মুসলমানদের ওঠা-বসার মধ্যে 
যাতে প্রত্যেকের সাংস্কৃতিক বৈশিষ্ট্য বজায় থাকে এবং অতিরিক্ত মেলামেশার ফলে কোন 
রকম দ্বন্থ-সংঘাতের সৃষ্টি না হয় সেজন্য তিনি অনেক সতর্কতামূলক পদক্ষেপ 
নিয়েছিলেন। অমুসলিমরা যাতে কোনভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না 


২১১. ইবন ‘আবদিল হাকাম, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয ৮৪ 


তাবি‘ঈদের জীবনকথা ১০১ 


www.amarboi.org 


পারে, কোনভাবে মুসলমানদেরকে অসম্মান করার সুযোগ না পায়, সে ব্যাপারে সতর্ক 
থাকার জন্য তিনি আঞ্চলিক শাসনকর্তাদেরকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন । একবার 
তিনি সকল আঞ্চলিক কর্মকর্তাদেরকে লিখলেন : 


0 jy ~~ cal PL SEINE SS al oz C dt) Ll 
Il ODS DS wll eal Ll 5 palary HAE ne she JalYYI 
81 idly ES | gale boaiid ১৯>) 2" bl ce >t Call 
JbiNls AY ০১ cg Pr sl olny রা) c all pags of aw 
lbs 943৯5 J) : Joi J>9) cal ubcpal! ~~ 52 D6 lin 9 pele 
clash SjLedly yg IAT Ys) (piles 1999 JUS LSYUN S590 0 
(Ldn 9] in 
‘অতঃপর এই যে, মহিমান্বিত আল্লাহ ইসলাম দ্বারা এর অধিকারীদেরকে সম্মানিত 
করেছেন, তাদেরকে মর্ষাদাবান ও শক্তিশালী করেছেন। তাদের বিরোধীদেরকে করেছেন 
অপমান ও তুচ্ছ। তাদেরকে বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য সর্বোত্তম জাতি । 
অতএব মুসলমানদের কোন বিষয়ের দায়িত্ব তাদের যিম্মীদের হাতে অর্পণ করবেন না। 
তাহলে তারা তাদের হাত ও মুখের দ্বারা মুসলমানদের উপর দাপট দেখাবে । ফলে 
আল্লাহ তাদেরকে শক্তিশালী করার পর তারা তাদেরকে অপমান এবং সম্মানিত করার 
পর হেয় ও লাঞ্ছিত করার সুযোগ পাবে। তারা তাদের ধোকা ও প্রতারণার ফাদে আবদ্ধ 
করবে। তাছাড়া তাদের ধোকা থেকে নিরাপদও থাকবে না । আল্লাহ বলেছেন : ‘তোমরা 
নিজেদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না । তারা তোমাদের ক্ষতি 
করার কোন সুযোগই হাতছাড়া করবে না। সবসময় তারা তোমাদের ক্ষতিই 
কামনা করে।' ‘তোমরা ইহুদী ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে 
অপরের বন্ধু ।' 
এ সম্পর্কিত তার আরেকটি ফরমানের ভাষা ছিল নিম্নরূপ :**" 
Igtiy Ys AE { (rail ~~ (pay ol PDD si oS cm ls 
ut Pr —_—__2 si) (EEE ut (9S 55), ‘PAI —0 ee 
Cala Cs 
‘যারা অমুসলিম তাদেরকে নির্দেশ দিবে তারা যেন পাগড়ী পরিহার করে, অন্যান্য 


পোশাক পরে এবং ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ কোন অনুকরণ না করে। আর কোন 
কাফির তথা অবিশ্বাসীকে কোন মুসলমানের সেবা গ্রহণ করার সুযোগ দেবেনা ৷' 


২১২. আল-‘ইকদ আল-ফারীদ-৫/১৭১ 


১০২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘আকীদা বিষয়ে অহেতুক বিতর্কের অবসান ঘটান 

‘আকীদা অর্থ দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস । বিশ্বাসের এই দৃঢ়তা অর্জনের সবচেয়ে বড় উপায় 
হলো ধৰ্মীয় রহস্য ও প্রতীকসমূহ নিয়ে বেশী চিন্তা-ভাবনা ও ঘাটাঘাটি না করা । ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীয ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে এ ধরনের তর্ক-বিতর্কে অংশগ্রহণ 
করতেন। যখন তিনি খলীফা হলেন তখন ‘আওন ইবন ‘আবদিল্লাহ, মূসা ইবন আবী 
কাছীর ও ‘উমার ইবন হামযা আসেন এবং তার সাথে মুরাজিয়াদের “ইরজা” মতবাদটি 
নিয়ে আলোচনা করেন । উল্লেখ্য যে, “ইরজা” শব্দের অর্থ স্থগিত করা বা রাখা । আর এ 
থেকেই “মুরজিয়া” শব্দের উদ্ভব হয়েছে। হাশরের দিন আল্লাহর বিচারের পূর্ব পর্যন্ত 
পাপী মুসলমানদের ব্যাপারে সিদ্ধান্ত দান স্থগিত রাখার কথা বলতেন মুরজিয়া 
চিন্তাবিদগণ। খারিজী ও শিয়া ছিল দু'টি চরমপন্থী চিন্তা-গোষ্ঠী ৷ পক্ষান্তরে মুরজিয়াগণ 
ছিলেন মধ্যমপস্থী চিন্তা-গোষ্ঠী। যাই হোক, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয “ইরজা” 
বিষয়ে তাদের সাথে একমত পোষণ করেন। তবে তিনি সাধারণভাবে মানুষকে কখনো 
এমন সূক্ম ও জটিল বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হতে উৎসাহ দিতেন না। একবার জনৈক 
ব্যক্তি তাকে এ ধরনের একটি বিষয় সম্পর্কে প্রশ্ব করলে তিনি বলেন, শিশু ও মরুচারী 
বেদুঈনদের দীন ধারণ কর এবং অন্য সবকিছু ভুলে যাও । তিনি বলতেন, যখন কোন 
গোষ্ঠী বা সম্প্রদায়কে সাধারণ মানুষের সামনে এ ধরনের আলোচনা করতে দেখবে 
তখন বুঝবে তারা গোমরাহীর ভিত্তি রচনা করছে।** 

সে যুগে ‘আকীদার ক্ষেত্রে যে সকল নতুন নতুন প্রশ্ন ও জিজ্ঞাসার সৃষ্টি হয় মুহাদ্দিছগণের 
পরিভাষায় তাকে “আহওয়া” বলা হতো । আসলে তা ছিল পথত্রষ্টতা ও বিভ্রান্তির 
নামান্তর । ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের সময়কালে এ জাতীয় জিজ্ঞাসার মধ্যে “কাজা 
ও কদর”-এর চর্চা বেশী ছড়িয়ে পড়েছিল । আর এ চর্চা আরো তুঙ্গে নিয়ে গিয়েছিলেন 
মা‘বাদ আল-জুহানী ও গায়লান আদ-দিমাশ্‌কীর মত দু'জন চিন্তাবিদ । ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয সর্বপ্রথম মা‘বাদকে তাওবা করান এবং তিনি বাহ্যিকভাবে তাওবা 
করেনও।** এরপর ‘উমার সম্ভাব্য সকল প্রক্রিয়ায় এই মতবাদের প্রভাব-প্রতিক্রিয়া দূর 
করার চেষ্টা করেন। সে যুগে সব ধরনের চিন্তা-ভাবনা ও মতামতের প্রচার-প্রসার ও 
গ্রহণযোগ্যতা লাভ করতো মুহাদ্দিছ ও ফকীহদের মাধ্যমে । এ কারণে ‘উমার তাদেরকে 
এ সকল মতবাদ গ্রহণ না করার জন্য উদ্বুদ্ধ করেন, যাতে এ ব্যাধি গোটা জাতির মধ্যে 
ছড়িয়ে পড়তে না পারে। এই লক্ষ্যে একবার তিনি ইমাম মাকহুলকে লেখেন :** 


Sls ONE sins Nin Joiy b ADB J of IU! 
“গায়লান ও তার অনুসারীরা তাকদীর বিষয়ে যা বলে থাকেন, আপনি তা বলা থেকে 
বিরত থাকুন ৷” 


২১৩. তাবাকাত-৫/২৭৫, জামি‘উ বায়ান আল-‘ইলম-১৫৩ 
২১৪. তারীখ আল-খুলাফা’-২৪৪ 
২১৫. তাবাকাত-৫/২৮৪ 


তাবি‘ঈদের জীবনকথা ১০৩ 


www.amarboi.org 


ডমারের হস্তক্ষেপে এই বিতর্ক কিছু দিন স্তিমিত থাকলেও তার মৃত্যুর পর আবার 
তীব্রভাবে মাথাচড়া দিয়ে ওঠে । 

বিশ্বাস ও কর্মের সমষ্টির নাম ধর্ম । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সময়ে এ দু'টি 
জিনিসেই মরিচা ধরে গিয়েছিল । ‘আকায়েদ শাস্ত্রের কাজা ও কদর তথা তাকদীরের 
বিষয়টি এতই সূক্ষ্ম যে, সাধারণ মানুষকে যদি সে সম্পর্কে চিন্তা-ভাবনার সুযোগ দেওয়া 
হয় তাহলে ইসলামের এই অতি গুরুত্বপূর্ণ সরল বিষয়টি সহসাই মাটিতে পরিণত হবে। 
এ কারণে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সময়ে যখন এই মারাত্মক বিষয়টি দেখা 
গেল এবং গায়লান আদ-দিমাশ্‌কী এ বিষয়ে তর্ক-বিতর্কের পতাকা উড়্‌ড়ীন করলেন 
তখন তিনি তাকে পাকড়াও করে তাওবা করান । 

তিনি সবসময় মুসলমানদের রক্তপাত এড়িয়ে চলতেন। এ কারণে তার সময়ে বিদ্রোহী 
খারেজীদের গর্দানও নিরাপত্তা লাভ করে। তবে তাকদীর বিষয়ের তর্ক-বিতর্কের 
মূলোৎপাটনের উপর তিনি এত অটল ছিলেন যে, এ জাতীয় লোকদের হত্যাকেও তিনি 
অপরাধ বলে মনে করতেন না। যেমন একবার তিনি আবু সুহাইলকে প্রশ্ব করেন, 
কাদরীয়া তথা নিয়তীবাদীদের ব্যাপারে আপনার মত কি? 

তিনি বলেন, যদি তাওবা করে ফিরে আসে তাহলে তো ভালো কথা, অন্যথায় তাদের 
ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা উচিত । ‘উমার বললেন, এটাই সঠিক মত, 
সঠিক সিদ্ধান্ত ।*** 


সময়মত নামায আদায়ের প্রতি গুরুত্ব আরোপ 

সালাত ও যাকাত একান্তই দু'টি ধৰ্মীয় বিষয়, কুরআনের বিভিন্ন স্থানে একই সাথে এ 
দু'টির আলোচনা এসেছে। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের পূর্বে এ দু'টি অতি 
গুরুত্বপূর্ণ বিষয়ের পরিচালন ও অনুষ্ঠান ব্যবস্থা খুবই নিম্ন পর্যায়ে গিয়ে পৌছে। সালাতের 
মূল জিনিস সময়ানুবর্তিতা। তাছাড়া ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয মনে করতেন 
কুরআনের নিমের এ আয়াতটিতে সালাত বিনষ্টের যে কথা বলা হয়েছে তার অর্থ 
সময়মত আদায় না করা । আয়াতটি এই :*** 


Le bl Syd lg! [aly 6 sla ssl REE EY ae 15% 
পরে আসলো অপদার্থ পরবর্তীগণ, তারা সালাত নষ্ট করলো ও প্রবৃত্তির অনুসরণ 
করলো । সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে ।' 


একেবারেই ছেড়ে দেয়। এ কারণে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয ‘আদী ইবন 
আরতাতকে একটি চিঠিতে এই বিবয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে লেখেন :*** 


২১৬. প্রাগুক্ত-৫/২৮৩ 
২১৭. সূরা মারয়াম-৫৯ 
২১৮. ইবনুল জাওযী-৮৬-৮৮ 


১০৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


(E259 5 Sghall shez OS SU Ly iS 
হাজ্জাজের অনুসরণ করবেন না । কারণ, সে সময়মত সালাত আদায় করতো না ।' 
‘আল্লামা জালাল উদ্দীন সুয়ৃতীর (রহ) লেখায় জানা যায় যে, উমাইয়্যাদের এই বিদ'আত 
দূর করার গৌরব অর্জন করেন খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিক । আসলে তিনিও 
এ কাজটি করেন এই ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের পরামর্শক্রুমে। ‘আল্লামা সুয়ূতী 
সে কথা বলেছেন এভাবে :*** 

Js dyad Al od opal of Sia AIS Yd SS yl 346 2 pF of Lloay 
si US, Uix5lpe dN Sy Lall >i slyl G2 sf 08 sn Cl | 
sly byl wl 
‘এবং সুলায়মান ইবন ‘আবদিল মালিকের অনেক ভালোর একটি ভালো এই ছিল যে, 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তার উষীর ও উপদেষ্টার মতো ছিলেন । তিনি কল্যাণমূলক 
কাজে ‘উমারের নির্দেশ মেনে চলতেন। এ কারণে তিনি হাজ্জাজের সকল কর্মকর্তা- 
কর্মচারীদের অপসারণ করেন, ইরাকের কারাগারের বন্দীদেরকে মুক্তি দেন এবং প্রথম 
ওয়াকতে সালাত আদায়ের ব্যবস্থা করেন। অথচ বানু উমাইয়্যারা শেষ ওয়াকত পর্যন্ত 
বিলম্ব করে এই সালাতকে মৃতে পরিণত করে ।' 
নামায আদায়ের ব্যাপারে মসজিদের ইমামদেরকে নির্দেশ দেন, তারা যেন রাসূলুল্লাহ 
(সা) যেভাবে নামায আদায় করতেন সেভাবে নামায আদায় করে। তিনি আরো নির্দেশ 
দেন, মুয়াযযিন যখন ইকামত দেবে তখন মুসন্লীরা যেন কিবলামুখী দাড়িয়ে যায় এবং 
‘ঈদের নামাযে পায়ে হেঁটে যায়। তিনি আঞ্চলিক ওয়ালীদেরকে লেখেন :*** 

obo Sl all Bo 3! co of EU cn 
‘ঈদের নামাযে যে হেঁটে যেতে সক্ষম সে যেন হেঁটে যায় ।' 
তিনি আরো বলেন, ‘ঈদের নামাযে যাওয়ার আগে যেন খেজুর খেয়ে যায়।’** 

Sl IL a5 of S25 iS 
‘ঈদগাহে যাওয়ার আগে তোমরা খাও ।' 
বিভিন্ন অঞ্চলের গভর্নরদের নির্দেশ দেন :**২ 


PD SS oe ble Ugg clef 005 Lally ais JUS 1aia 


২১৯. তারীখ আল-খুলাফা’-২২৬ 

২২০. তাহযীব আল-আসমা’ ওয়াল লুগাত-২/২২ 

২২১. তাবাকাত-৫/৩৬২, ৩৬৩, ৩৮৫ 

২২২. ইবনুল জাওযী-১০২ 

১৪- তাবি‘ঈদের জীবনকথা ১০৫ 


www.amarboi.org 


‘তোমরা সালাতের সময় হলে সকল কাজ পরিত্যাগ করবে। কারণ, যে সালাত বিনষ্ট 
করবে সে ইসলামের অন্যান্য বিধিবিধান অধিকতর বিনষ্টকারী হবে ।' 
ব্যক্তিগতভাবেও তিনি মানুষকে সালাত আদায়ের ব্যাপারে সময়ের দিকে মনোযোগী 
হওয়ার তাকীদ দেন। একবার জনৈক ব্যক্তিকে তিনি মিসর পাঠাতে চান। সে রওয়ানা 
করতে একটু দেরী করে। লোক পাঠিয়ে তিনি তাকে ডেকে আনেন। সে ভীত-শং 
অবস্থায় উপস্থিত হলে তিনি বলেন, ভয়ের কিছু নেই । আজ জুম'আ বার । জুমআর 
নামায আদায় ব্যতীত এখান থেকে সরবে না। আমি তোমাকে একটি জরুরী কাজে 
পাঠাচিছলাম ৷ কিন্তু এই তাড়াহুড়ো যেন বিলম্বে নামায আদায়ের প্রতি উৎসাহিত না 
করে। যারা নামায বিনষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে তাদের সম্পর্কে আল্লাহ 
বলেছেন, তারা খুব শীঘ্র পথভ্রষ্ট হয়ে পড়বে তারা কিন্তু নামায একেবারে ত্যাগ করেনি, 
বরং তারা সময়ের পাবন্দী ছেড়ে দিয়েছিল। 

সময়মত সালাত আদায়ের ব্যাপারে নির্দেশই শুধু দেননি, তার বাস্তবায়নও ঘটান । 
মুয়াযযিনদের বেতন নির্ধারণ করেন। ইবন সা'দ কুছায়্যির ইবন যায়িদ থেকে 
বৰ্ণনা করেছেন :*** 


Ee SIH G2 lL 2 LDS lis 3 
JU eas 
‘আমি ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের খিলাফতকালে খুনাসিরায় এসে দেখলাম, তিনি 


বায়তুল মাল থেকে মুয়াযযিনদের বেতন দিচ্ছেন ৷' 
তিনি আল-জাযীরার ওয়ালী ‘আদী ইবন ‘আদীকে লেখেন :*** 


~ o—) cobezl UaSiwl Ll! C03 UL (5 9১> 9 ~~ uly o2DW cl! 
Sal ly cl Iles > pS Uinld hol ob cobz3t Sis Sis 

Uo4y22 Fire she bl Ls 
‘ঈমান হচ্ছে কিছু ফরয, কিছু বিধিবিধান ও কিছু সুরাতের সমষ্টির নাম । যে ঈমানের 
এই অংশগুলো পূর্ণ করবে তার ঈমান পূর্ণ হবে। আর এগুলো যে পূর্ণ করবে না তার 
ঈমানও পূর্ণ হবে না । আমি যদি জীবিত থাকি তাহলে ঈমানের এ অংশগুলো আপনাদের 
সামনে এমন স্পষ্টর্পে তুলে ধরবো যাতে আপনারা তার উপর আমল করতে পারেন। 
আর যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনাদের সংগে থাকার লোভও আমার নেই ৷' 


তিনি যেভাবে এই অংশগুলো সংরক্ষণ করেন এবং তার প্রচার-প্রসারে যে পরিমাণ চেষ্টা- 
সাধনা করেন তা একেবারেই নজীরবিহীন। সে কাহিনী অনেক লম্বা, সংক্ষেপে বলা যায়, 


২২৩. তাবাকাত-৫/৩৬৪ 
২২৪. ফাতহুল বারী-১/৪৫ (বুখারী : কিতাবুল ঈমান); রিজালুল ফিক্র ওয়াদ দা'ওয়া-১/৫২ 


১০৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ইসলামী চেতনা ও প্রাণসত্তা তীর খিলাফতকালের বিশেষ বৈশিষ্ট্য পরিণত হয়। ফলে 
জনসাধারণের মন-মানসিকতায় পরিবর্তন আসে এবং জাতির মেজায ও রুচি নতুনরূপ 
ধারণ করে। এঁতিহাসিক তাবারীর একটি বর্ণনায় একথার সত্যতা লাভ করা যায়। তিনি 
‘উমারের খিলাফতকালের এক ব্যক্তির মন্তব্য তুলে ধরেছেন এভাবে :** 


Lob ab) st OU Ul ulS flay lal ssl ty lo al cS 
celab ~~ walo LSS al J cwlalls sl oS Lens pin Jy 
FA a6 02 a8 dy LB SIN pad! oF Lan pry dl wll oS 
3 ODI oe Blo pS LL Silgl S20 x1 J ol tpl 
Led oo pyosley CEI Sag cpl 

‘ওয়ালীদ ছিলেন ভবন ও শিল্প-কারখানার নির্মাতা এবং অধিক ভূ-সম্পত্তির অধিকারী । এ 
কারণে তার সময়ে মানুষের সাধারণ রুচি এমনই হয়ে গিয়েছিল যে, যখন তারা পরস্পর 
মিলিত হতো তখন কেবল ভবন ও শিল্প-কারখানা সম্পর্কে আলোচনা করতো । তারপর 
খিলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন সুলায়মান । তিনি ছিলেন বিয়ে পাগল ও 
ভোজনবিলাসী মানুষ । এ কারণে তাঁর সময়ে মানুষের পরস্পরের আলোচনার বিষয় ছিল 
বিয়ে-শাদী ও দাসী কিন্তু ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের যামানায় ‘ইবাদাত-বন্দেগী 
মজলিসী আলোচনার বিষয়ে পরিণত হয়। তারা একে অপরকে জিজ্ঞেস করতো, রাতে 
তুমি কি করেছো, তুমি কতখানি কুরআন মুখস্থ করেছো, তুমি কুরআন কবে খতম 
করেছিলে, তুমি মাসে কতটি রোযা রাখ ইত্যাদি ৷' 
হদ বা শরী‘আত নির্ধারিত শাস্তি প্রয়োগ 
হদ তথা শরী‘আত নির্ধারিত শাস্তি বাস্তবায়নের ক্ষেত্রে ‘উমারের দৃষ্টিভঙ্গি ছিল সালাত ও 
যাকাত কায়েমের মতো । এ ব্যাপারে তিনি আঞ্চলিক কর্মকর্তাদের নিকট পাঠানো এক 
পত্রে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এভাবে :*** 

BS) DLall LES Sais 3941 VEL of! 
‘আমার নিকট হদ কায়েম করা সালাত ও যাকাত কায়েম করার মতো !' 
বিন্দুমাত্র সন্দেহ থাকলে সে ক্ষেত্রে হদ স্থগিত রাখার নির্দেশ দেন। তিনি বলেন :*** 


of 2 i> gall 3 bal 91 It oL ad YS pinbiol Lb 33 195s 


4 ghia If wl 5 5S Ri 
২২৫. তারাবী, তারীখ-৩/৯৮ 
২২৬. তাবাকাত-৫/৩৭৮ 
২২৭. ইবনুল জাওযী-১২৬; হিলয়াতুল আওলিয়া-৫/৩১১ 
তাবি'ঈদের জীবনকথা ১০৭ 


www.amarboi.org 


‘প্রত্যেক সন্দেহের ক্ষেত্রে তোমাদের সাধ্য অনুযায়ী হদ কায়েম থেকে বিরত থাক । 
কারণ একজন ওয়ালী বা শাসকের জুলুম ও শাস্তির ক্ষেত্রে বাড়াবাড়ি করার চেয়ে ক্ষমার 
ক্ষেত্রে ভুল করা শ্রেয় ।' 
তার দৃষ্টিতে হদ কায়েম এত গুরুত্বপূর্ণ ছিল যে, নিজ হাতেও মাঝে মাঝে তা বাস্তবায়ন 
করেছেন । ‘উবাদা ইবনু নুসায় বর্ণনা করেছেন :** 
<6 2 4255 SS I 2 > Na) oe Fl 36 02 ps DS 
ill os 1 Sl: dU oe) 2 PES ~~ PE =) A) Pe 
abl IL ol coal wl G UG a> SASS i> wl Shall 5 Slips 
fF SS JE lin 3 9st ol 

‘আমি ‘উষার ইবন ‘আবদিল ‘আযীযকে মদ পানের শাস্তি হিসেবে এক ব্যক্তিকে মারতে 
দেখেছি । তিনি অভিযুক্ত ব্যক্তির দেহের কাপড় খুলে ফেলেন । তারপর আশিটি বেত্রাঘাত 
করেন। আমি তার দেহের কিছু ত্বক আহত ও কিছু অক্ষত দেখতে পেয়েছি। তারপর 
তিনি লোকটির উদ্দেশ্যে বলেন : যদি আবার পান করো তাহলে আবার পেটাবো। 
তারপর কারাগারে আটকে রাখবো- যতদিন না ভালো হবে। সে বললো : হে আমীরুল 
মু'মিনীন! আমি আল্লাহর নিকট তাওবা করছি যেন আর কখনো এ কাজ না করি। 
অতঃপর তাকে ছেড়ে দেন।' 
হদ কায়েমের ব্যাপারে মিসরের ওয়ালীর নিকট পাঠানো তার একটি পত্রে নিম্নের 
নির্দেশটিও ছিল :*** 

Al 591> i> SN! byw O20 0 PSI Lindl 0 ALS 
‘একমাত্র আল্লাহ নির্ধারিত কোন হদ ছাড়া সতর্কতামূলক শাস্তির ক্ষেত্রে তিরিশ 
বেত্রাঘাতের অধিক হবেনা’ 
পূর্ববর্তী উমাইয়্যা খলীফাদের সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারটি খুবই বাড়াবাড়ি 
পর্যায়ে পৌছে গিয়েছিল । বহু মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। এ কারণে তা 
রোধ করার উদ্দেশ্যে যে কোন মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ 
দেন। তিনি আঞ্চলিক কর্মকর্তাদেরকে এ নির্দেশও দেন যে, তাকে না জানিয়ে যেন কোন 
মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়। কূফার ওয়ালী আবদুল হামীদ ইবন আবদুর রহমানকে 
লেখা একটি পত্রে বলেন :** 


445 SED > Alo Ny Ebi S32 JN 


২২৮. তাবাকাত-৫/৩৬৫ 
২২৯. প্রাগুক্ত-৫/৩৬৫, ৩৮৫ 
২৩০. তাবারী-৭/৪৭৩-৪৭৪; কিতাবুল আমওয়াল-২৭ 


১০৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘আমাকে না জানিয়ে কারো হাত কাটা বা ফাসিতে ঝোলানোর ব্যাপারে তাড়াহুড়ো 
করবেন না।' 


ইসলামের প্রচার 

খিলাফতের পরিধি বিস্তৃতির পরিবর্তে তিনি ইসলামের বিস্তার ও প্রসারকে নিজের লক্ষ্য 
নির্ধাণ করেন। আর এ লক্ষ্য অর্জনের জন্য সব ধরনের বস্তুগত ও নৈতিক উপায়- 
উপকরণের সুযোগ গ্রহণ করেন। রোমানদের সাথে যুদ্ধরত একজন সেনাপতিকে তিনি 
নির্দেশ দেন, রোমানদের কোন ছোট অথবা বড় দলের উপর কোনক্রমেই আক্রমণ করা 
যাবে না যতক্ষণ না তাদের নিকট ইসলামের দা‘ওয়াত পৌছানো হয়। বিভিন্ন অঞ্চলের 
সকল ওয়ালীকে তাদের নিজ নিজ এলাকার যিম্মীদের নিকট ইসলামের দা‘ওয়াত 
পৌছানোর নির্দেশ দেন। একথাও বলে দেন, কোন যিম্দী ইসলাম গ্রহণ করলে তার 
উপর ধার্যকৃত জিযিয়া রহিত করা হবে। এর ফলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে । 
একমাত্র খুরাসানের ওয়ালী ‘আবদুল্লাহ ইবন আল জাররাহর হাতে চার হাজার যিম্মী 
ইসলাম গ্রহণ করে।*** 

তিনি ইসলামের প্রচার-প্রসারে ব্যাপক আগ্রহ ও উৎসাহ ভরে কাজ করেন । বিজিত 
অঞ্চলসমূহের অধিবাসীদেরকে ইসলাম গ্রহণের জন্য নানাভাবে উৎসাহিত করেন। 
এমনকি তাদেরকে নগদ অর্থ-সম্পদসহ বিভিন্ন সুযোগ-সুবিধাও প্রদান করতেন । বর্ণিত 
হয়েছে যে, তিনি একজন খৃস্টান সেনা কমান্ডারকে এক হাজার দীনার দান করেন যাতে 
ইসলামের প্রতি তার অন্তর আকৃষ্ট হয়। এমন কথাও বর্ণিত হয়েছে যে, তিনি রোমান 
সম্রাট তৃতীয় লুইকে একটি পত্রের মাধ্যমে ইসলামের দা‘ওয়াত দেন।**২ 

‘উমারের বিভিন্নমুখী কর্মতৎপরতার ফলে খিলাফতের বিভিন্ন অঞ্চলের অমুসলিমদের 
মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মা ওয়ারা আন-নাহর-এর অরঞ্চলসমূহের অসংখ্য মানুষ 
ইসলামে প্রবেশ করে। মরক্কোর বারবারদের মধ্যে ইসলামের দাওয়াত দানের 
জন্য তিনি দশজন বিখ্যাত ফকীহকে পাঠান । তাদের চেষ্টায় সেখানে ইসলাম 
ছড়িয়ে পড়ে ।*** 

আল-বালাযুরী বলেন :** 


ol ss “slblls, be | 4! 292 gd! OTN dl wy 5 2 ps 5, 

cd ahiog pS EE pl cul ৩ pga lr Cala) L ~~ Gay 
0 al (90d 9 PAA 

২৩১. আল-বালাযুরী, ফুতুহ আল-বুলদান-৩৫৭ 

২৩২. তাবাকাত-২৫৮ 


২৩৩. ড. হাসান ইবরাহীম, তারীখ আল-ইসলাম-১/৩২৯ 
২৩৪. ফুতুহ আল-বুলদান-৪৪৬-৪৪৭; রিজালুল ফিক্র ওয়াদ দা‘ওয়া-১/৫০ 


তাবি‘ঈদের জীবনকথা ১০৯ 


www.amarboi.org 


“উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) ভারতবর্ষের রাজন্যবর্গের নিকট পত্র লেখেন এবং 
তাদেরকে ইসলাম ও আনুগত্যের আহ্বান জানান । তিনি তাদেরকে এই মর্মে প্রতিশ্রুতি 
দেন যে, যদি তারা এই আহ্বানে সাড়া দেন তাহলে তাদেরকে নিজ নিজ সম্রাজ্যের 
ক্ষমতায় রাখা হবে এবং তাদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য তাই হবে যা একজন 
মুসলমানের হয়ে থাকে। ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের জীবন, চরিত্র ও মত-পথের 
সুখ্যাতি পূর্বেই সেখানে পৌছে গিয়েছিল । তাই তারা ইসলাম কবুল করে এবং আরবদের 
ন্যায় নিজেদের নামও রাখে ।' এ চিঠি তিনি লেখেন হিজরী ১০০ সনে।** 


ইসমা'ঈল ইবন ‘আবদিল্পাহ ইবন আবিল মুহাজিরকে- যিনি বানু মাখযুমের আযাদকৃত 
দাস ছিলেন, পশ্চিম আফ্রিকার ওয়ালী নিয়োগ করা হয়। তিনি সেখানে স্বীয় কর্মকাণ্ড ও 
উত্তম আচার-আচরণ দ্বারা স্থানীয় অধিবাসীদের মন জয় করেন। তারপর বার্বারদেরকে 
ইসলামের দাওয়াত দেন। হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযও সেখানকার লোকদের 
নিকট একটি পত্র পাঠান এবং তাদেরকে ইসলামের দা‘ওয়াত দেন। এই পত্র ইসমাঈল 
প্রকাশ্যে জনসমাবেশে পাঠ করে শোনান । শেষ পর্যন্ত সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়।*** 
খিলাফতের দায়িত্ব লাভের পর হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) মা-ওয়ারা 
আন-নাহার-এর সুলতানদের নিকট ইসলামের দা‘ওয়াত সম্বলিত পত্র লেখেন। তিনি 
সেখানে আবদুল্লাহ ইবন মামার আল-ইয়াশকুরীকে পাঠান । তাদের অনেকে ইসলাম 
গ্রহণ করেন। বখুরাসানের যে সকল যিম্মী ইসলাম গ্রহণ করেছিল তিনি তাদের জিযিয়া 
রহিত করেন। আর যারা ইসলাম গ্রহণ করে সরাইখানা নির্মাণ করেছিল তাদেরকে 
পুরস্কৃত করেন এবং তাদের ভাতা নির্ধারণ করেন।**' খিলাফতের বিভিন্ন অঞ্চলে এত 
বেশী সংখ্যক যিম্মী মুসলমান হয় যে, একাধিক ওয়ালী জিযিয়া-রাজস্বের ঘাটতির কথা 
খলীফাকে জানান । ‘উমার তাদের কথার কোন গুরুত্ব দিলেন না । বরং কারো কারো 
অভিযোগের জবাবে তিনি লেখেন : রাসূলুল্লাহকে (সা) হাদী বা পথ প্রদর্শক হিসেবে 
পাঠানো হয়েছিল, জিযিয়া আদায়ের জন্য নয়।**” অনেককে তিনি লেখেন, আমি তো 
চাই সকল যিম্মী মুসলমান হয়ে যাক, আমি ও তুমি কৃষক হয়ে যাই এবং নিজেদের শ্রমে 
অর্জিত অর্থে জীবিকা নির্বাহ করি। কোন কোন ওয়ালী এ প্রস্তাব দেন যে, যিম্মীরা 
জিযিয়া থেকে রেহাই পাওয়ার জন্য মুসলমান হচ্ছে। এজন্য খাত্না করে তাদের 
পরীক্ষা করা হোক ‘উমার লিখলেন, রাসুলুল্লাহ (সা) পথ প্রদর্শক ছিলেন, খাতনাকারী 
ছিলেন না ।** 

তার চারিত্রিক সৌন্দর্যের খ্যাতি এবং ইসলামের প্রচার-প্রসারের প্রতি প্রবল আগ্রহের কথা 


২৩৫. আল-কামিল ফিত-তারীখ-৫/৫৪ 

২৩৬. ফুতৃহ আল-বুলদান-৩৩৯; রিজালুল ফিক্র ওয়াদ দা‘ওয়া-১/৫০ 
২৩৭. কুরদ ‘আলী, আল-ইসলাম ওয়াল হাদারা আল-‘আরাবিয়্যা-২/১৮৯ 
২৩৮. কিতাবুল খারাজ-৭৫; আ'‘জামু ‘উজামা' আল-ইসলাম-১৪৫ 

২৩৯. তাবাকাত-৫/৩৮৫ 


১১০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


শুনে কোন কোন দেশের রাজন্যবর্গ তাদের দেশে মুবাল্লিগ বা প্রচারক পাঠানোর আবেদন 
জানান। এরই ধারাবাহিকতায় তিব্বতের একটি প্রতিনিধি দলের আবেদনের প্রেক্ষিতে 
তিনি সুলাইত ইবন ‘আবদিল্পাহ হানফীকে তিব্বতে পাঠান। এভাবে তার সময়ে 
ইসলামের অভূতপূর্ব প্রচার-প্রসার ঘটে ।** 


ভারতবর্ষের রাজার চিঠি 
ভারতবর্ষের এক রাজা হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযকে নিমের এই 
চিঠিটি লেখেন :** 
Sls Ll All G25 Sls cle Af onl 0 SHINN AL om 
Sls SHLD 2s dN spd OL OLS YT SU dad | aby ye 
bas dU IY SH oA dL IL Np pir gS ws gf 2D 292 
ss cell ‘el 2 say A>, LCT FY ol >, cd 
USI Lagi 
‘রাজন্যবর্গের রাজার পক্ষ থেকে- যিনি হাজার রাজার বংশধর, যার অধীনে হাজার 
রাজার কন্যা, যার হাতীশালে হাজার হাতী, যার আছে দু'টি নদী যার পানিতে মূল্যবান 
সুগন্ধি কাঠ, বাদাম ও কর্পূর উৎপন্ন হয় এবং যার সুগন্ধি বারো মাইল দূর থেকে পাওয়া 
যায়- আরবের বাদশার প্রতি- যিনি আল্লাহর সাথে অন্য কোন কিছু শরীক করেন না। 
অতঃপর, আমি আপনার নিকট একটি উপহার পাঠিয়েছি । আসলে সেটি কোন উপহার 
নয়, বরং তা একটি সালাম ও অভিবাদন । আমি চাই আপনি আমার নিকট এমন এক 
ব্যক্তিকে পাঠান যে আমাকে ইসলাম শিক্ষা দিবেন ও বুঝাবেন। ওয়াস-সালাম ৷’ মূলতঃ 
হাদিয়া (উপহার) দ্বারা চিঠি বুঝিয়েছেন। চিঠিটি আল-জাহিজ ‘কিতাবুল হায়ওয়ান' গ্রন্থে 
সংকলন করেছেন। তবে সেখানে ভারতবর্ষের স্থলে চীনের রাজার কথা এসেছে ।*২ 
খেল-তামাশা ও মাতমের উপর নিষেধাজ্ঞা 


ইসলামী শরী‘'আত যে সকল জিনিসের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে, ‘উমার অত্যন্ত 
কঠোরভাবে তা বাস্তবায়ন করার চেষ্টা করতেন । একবার তিনি জানতে পারেন যে, বহু 
মুসলমান খেল-তামাশায় মত্ত থাকে এবং বহু মুসলিম নারী লাশের খাটিয়ার পিছনে 
পিছনে মাথার চুল ছিড়ে, বুক চাপড়িয়ে মাতম করতে করতে চলতে থাকে । তিনি সকল 


২৪০. তারীখ আল-ইয়া‘কুবী-২/৩০২ 
২৪১. আল-‘ইকদ আল-ফারীদ-৩/৪০৪ 
২৪২. কিতাবুল হায়ওয়ান-৭/৩৬ 
তাবি‘ঈদের জীবনকথা ১১১ 


www.amarboi.org 


আঞ্চলিক কর্মকর্তাদের নামে একটি সাধারণ ফরমান জারী করেন। সেই ফরমানটির 
সারকথা নিমরূপ : 

‘আমি অবগত হয়েছি যে, নির্বোধ লোকদের নারীরা তাদের কোন আপনজনদের মৃত্যুর 
সময় জাহিলী যুগের নারীদের মতো মাথার চুল ছেড়ে দিয়ে মাতম করতে করতে ঘর 
থেকে বের হয়। অথচ নারীদেরকে আচল টেনে চলতে বলা হয়েছে এবং ওড়না ফেলে 
দেওয়ার অনুমতি দেওয়া হয়নি । এই মাতমের বিরুদ্ধে সোচ্চার হোন। এই অনারব 
অন্তরকে সেদিকে আকৃষ্ট করেছিল। সুতরাং মুসলমানদেরকে এই খেল-তামাশা, গান- 
বাজনা থেকে বিরত রাখ । যে বিরত না হবে তাকে ইনসাফমূলক শাস্তি দাও ।' 
হাম্মামের দেওয়ালে ছবি অঙ্কন করা হতো । আর এটা ছিল ইসলামী শরী'আতের মূল 
নীতির পরিপস্থী। একবার তিনি একটি হাম্মামে এ ধরনের চিত্র দেখে তা মুছে ফেলার 
নির্দেশ দিয়ে বলেন, যদি এই চিত্রকরের পরিচয় জানা যেত তাহলে আমি তাকে 
শাস্তি দিতাম । 

ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই । তা সত্ত্বেও তিনি অনারবদের মতো বিলাসী 
জীবন-যাপন করাকেও বৈধ মনে করতেন না । রাসূলুল্লাহ (সা) যদিও কেশ পরিচর্যার 
নির্দেশ দিয়েছেন, তবে তার উদ্দেশ্য এই নয় যে, মাথার চুল ফুলিয়ে ট্যারা কেটে দু'দিকে 
ঝুলিয়ে দেবে। হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের সময়ে এ ধরনের সৌখিন কেশ 
পরিচর্যাকারী সৃষ্টি হয়েছিল । তিনি পুলিশ বিভাগকে নির্দেশ দেন, তারা জুম'আর দিন 
নামাযের সময় মসজিদের সামনে দাড়িয়ে থাকবে এবং এ রকম সৌখিন কেশ 
পরিচর্যাকারীকে মসজিদ থেকে বের হতে দেখলেই ধরে তার চুল কেটে দেবে।** 
আরবদের জাতীয় বৈশিষ্ট্য যাতে বিনষ্ট হতে না পারে সে ব্যাপারে হযরত ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয যথেষ্ট সতর্ক ছিলেন। যেমন একবার তিনি অবগত হলেন যে, কিছু 
লোক যখন সামনে তশতরী রেখে ওযু করে তখন তা ভরে যাওয়ার আগেই পানি ফেলে 
দেয়। তিনি ‘আদী ইবন আরতাতকে লিখলেন যে, এটা অনারব কৃষ্টি । এখন 
থেকে যতক্ষণ তশতরী ভরে না যাবে অথবা সব মানুষের ওযু শেষ না হবে, পানি 
ফেলা যাবে না। 


জনকল্যাণমূলক কাজ 

হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যে সকল সংস্কারমূলক কাজ করেন তা সবই ছিল 
মূলতঃ জনকল্যাণমূলক। তবে তিনি প্রচলিত অর্থের বহু জনকল্যাণমূলক কাজও করেন। 
খিলাফতের বিভিন্ন অঞ্চলে অসংখ্য সরাইখানা নির্মাণ করেন। খুরাসানের ওয়ালীকে 
তথাকার সকল সড়কে সরাইখানা তৈরি করার নির্দেশ দেন। সমরকন্দের ওয়ালী 
সুলায়মান ইবন আস-সারজীকে লেখেন :* 


২৪৩. তাবাকাত-৫/৩৮২ 
২৪৪. আল-কামিল ফিত-তারীখ-৫/৬০ 


১১২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


9 m9 (9449 “lls Lo TOE oaladl 0 pe 05 CODEN PY] ol 
04 GLb 4 bis OS ols cols mo 0950 Ae 4 SS 
‘ওখানকার শহরগুলোতে সরাইখানা নির্মাণ করুন, ও পথে চলাচলকারী মুসলমানদেরকে 
একদিন একরাত অতিথি হিসেবে সেবা ও আপ্যায়ন করুন, তাদের বাহন পশুর সেবা- 
যত্ন করুন। কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা সেবা দিন এবং দু'দিন দু'রাত আপ্যায়ন 
করুন । যদি বাড়ীতে পৌছার বাহন না থাকে তাহলে তার পৌঁছার ব্যবস্থা করুন’ তিনি 
একটি স্থায়ী সাধারণ লঙ্গরখানা প্রতিষ্ঠা করেন, সেখানে অভাবী ও দুঃস্থদেরকে আহার 
করানো হতো । 
ইমাম আল-আসমা'ঈ বর্ণনা করেছেন। একবার ‘আদী ইবন আল-ফুদাইল ‘আল-‘উযবা' 
নামক স্থানে একটি কূপ খননের অনুমতি লাভের জন্য গেলেন খলীফা হযরত ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীযের নিকট । তিনি প্রশ্ব করলেন : আল-‘উযবা’ কোথায়? বললেন : বসরা 
থেকে দু'রাত্রির পথ । ‘উমার সেখানে পানি সঙ্কটের জন্য দুঃখ প্রকাশ করলেন । তাকে 
কূপ খননের নির্দেশ দিয়ে বলেন, আমার একটি শর্ত আছে। সেই শর্তটি হলো, এই 
কৃপের পানির প্রথম পানকারী যেন হয় একজন মুসাফির ।*** 


জেলখানার সংস্কার 

রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার স্বার্থে অপরাধীর অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি বিধান করা 
জরুরী । তবে বিশ্বাস ও সংস্কৃতির ভিন্নতার কারণে শাস্তির ধরন এবং অপরাধের অবস্থার 
ভিন্নতা হয়ে থাকে। ইসলাম যেহেতু একটি সুসভ্য ও সুসংগঠিত রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপন 
করে, এ কারণে কারাবন্দীদের সাথে এর বিধিবিধান ও আচরণে মানবিক দিকের প্রতি 
বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বলা চলে এর সূচনা হয়েছে হযরত ‘আলীর (রা) 
খিলাফতকাল থেকে । বায়তুল মাল থেকে তিনি কারাবন্দীদের পোশাক ও খাবার 
সরবরাহের নির্দেশ দেন। কারারুদ্ধ ব্যক্তি বিত্তশালী হলে তার নিজের অর্থ থেকে অন্নু- 
বস্তের ব্যবস্থা করা হতো । অন্যথায় বায়তুল মাল থেকে তার জন্য খরচ করা হতো। 
ইমাম আবূ ইউসুফ বলেন :*** 

US ob a> Fl S20 pl sf dl oS LY] wb sl x sk ub 
oxldl Js in 0 Sale GEIL YS oly AL oo als FSI IL YS 


pb yy 0 Als Gig 0p PEF >2 U0, 
‘কোন গোত্রে অথবা সম্প্ৰদায়ে কোন অপরাধী থাকলে ‘আলী (রা) তাকে কারারু্ধ 
করতেন। তারপর সে বিত্তশালী হলে তার নিজের অর্থে তার অন্ন-বন্তের ব্যবস্থা করতেন । 


২৪৫. ‘আলী ফাউডর, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয-১৫২ 
২৪৬. কিতাবুল খারাজ-১৫০ 


১৫- তাবি‘ঈদের জীবনকথা ১১৩ 


www.amarboi.org 


আর বিত্তহীন, হলে বায়তুল মালের অর্থ থেকে তার জন্য খরচ করা হতো । তিনি 
বলতেন : তাদের মন্দ লোককে বন্দী করা হবে এবং তাদের অর্থে তার অন্ন-বস্ত্রের 
ব্যবস্থা করা হবে ।' 

পরবর্তী খলীফাগণ যদিও এ নিয়ম চালু রাখেন, তবে হযরত ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের (রহ) সময় পর্যন্ত এই নিয়মে নানা রকম দুর্নীতি ও অব্যবস্থা ঢুকে পড়ে । 

১. কেবল মাত্র সন্দেহের ভিত্তিতে খলীফা ওয়ালীদ মানুষকে গ্রেফতার করতেন এবং 
তাদেরকে হত্যার মতো কঠোর শাস্তি দিতেন । 


২. যে সকল কয়েদী নিজের জন্ুস্থান ও আত্মীয়-বন্ধুদের থেকে বহু দূরে কারাগারে মারা 
যেত তাদের লাশ দুই দিন পর্যন্ত কারাগারে অযত্ন ও অবহেলায় পড়ে থাকতো । অবশেষে 
কারাগারের কয়েদীরা নিজেদের দান-সাদাকা সংগ্রহ করে শ্রমিকদের মাধ্যমে 
লাশটি কবরস্তান পর্যন্ত পৌছে দিত । তারা গোসল, কাফন ও জানাযা ছাড়াই দাফন 
করে দিত ।*' 

৩. ইসলাম যে সকল অপরাধের শাস্তি নির্ধারণ করে দিয়েছে তাতে তো কোন রকম 
পরিবর্তন-পরিবর্ধন করা যায় না, তবে ইসলাম তা‘যীর তথা নিবর্তনমূলক শাস্তির কোন 
সীমা নির্ধারণ করেনি । বরং বিষয়টি শাসন-কর্তৃত্ব তথা সমকালীন ইমামের উপর ছেড়ে 
দিয়েছে। হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) সময়ে এসে তা রীতিমত জুলুমে 
পরিণত হয়। কোন কোন শাসক এত কঠোরতা করতো যে, মামুলী ধরনের অপরাধ, 
এমনকি শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তিনশো চাবুক পর্যন্ত মারতো ।** 

হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এ সকল অন্যায় ও নিপীড়ন পদ্ধতি ও কর্মপস্থার 
দিকে দৃষ্টি দেন এবং এ জাতীয় সবকিছু দূর করেন । মূসেলে চুরি-ছ্যাচড়ামীর ঘটনা 
অত্যধিক বেড়ে যায়। তথাকার শাসক এ অপরাধ দমনের জন্য সন্দেহের ভিত্তিতে 
গ্রেফতার করে শাস্তি দেবেন কিনা তা জানতে চেয়ে খলীফাকে পত্র লেখেন । জবাবে তিনি 
লিখলেন, রাসূলুল্লাহর (সা) সুন্নাহ অনুযায়ী সাক্ষ্যের ভিত্তিতে গ্রেফতার করবে । সত্য 
এবং সঠিক পন্থা যদি তাদেরকে সংশোধন করতে না পারে তাহলে আল্লাহ সংশোধন 
না করুন! ** 

মৃত কয়েদীদেরকে কাফন-দাফন ছাড়াই ফেলে রাখার যে নিয়ম চালু হয়ে গিয়েছিল তা 
যে. কত বড় অপরাধ সে সম্পর্কে চিঠি লিখে আঞ্চলিক শাসনকর্তাদেরকে সতর্ক করেন। 
সন্দেহের ভিত্তিতে যে কঠোর শাস্তি দেওয়া হতো, তিনি বলেন, মানবিক দিক দিয়ে এ 
কাজ সম্পূর্ণ অবৈধ । শরী‘আত প্রদত্ত অধিকার প্রয়োগ ছাড়া প্রতিটি মুসলমানের পিঠ 
সম্পূর্ণ নিরাপদ । তা‘যীর তথা নিবর্তনমূলক শাস্তিও নির্ধারণ করে দেন । যার সর্বোচ্চ 
পরিমাণ ছিল তিরিশ বেত্রাঘাত ।**° 


২৪৭. প্রাগুক্ত-৮৯ 
২৪৮. প্রাগুক্ত 

২৪৯. ইবনুল জাওযী-৯৭ 

২৫০. কিতাবুল খারাজ-১৫০; তাবাকাত-৫/৩৮৪ 


১১৪ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


সাধারণভাবে তিনি এ নির্দেশ দেন যে, নামায আদায় করতে অসুবিধা হয়, কোন 
কয়েদীকে এমন ভারী বেড়ী পরানো যাবে না এবং কেবল মানুষ হত্যাকারী ছাড়া অন্য 
সকল কয়েদীর বেড়ী রাতে খুলে দিতে হবে। কয়েদীদেরকে যে খাদ্য-খাবার দেওয়া 
হতো সে ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীদের অসততার অভিযোগ শোনা যেত । তাই তিনি 
খাদ্যের পরিবর্তে প্রত্যেক কয়েদীর জন্য নির্ধারিত অর্থ মাসিক ভিত্তিতে প্রদানের নির্দেশ 
দেন।*** বিভিন্ন শ্রেণীর ও ভিন্ন ভিন্ন অবস্থার কয়েদীদের জন্য পৃথক পৃথক নির্দেশ জারী 
করেন। তিনি আঞ্চলিক শাসনকর্তাদেরকে লেখেন যে, কোন অসুস্থ কয়েদীর' যদি 
আপনজন না থাকে অথবা তার নিকট অর্থ না থাকে তাহলে তাকে দেখাশুনা ও সেবাযত্র 
করবে। ঝণ পরিশোধে অপারগতার কারণে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে অন্য 
ধরনের অপরাধীদের সাথে একই সেলে রাখবে না । মহিলাদেরকে পৃথকভাবে রাখবে । 
জেলারকে নির্দেশ দেন সৎ ও বিশ্বস্ত এমন কর্মচারী নিয়োগ দিতে, যে ঘুষ খায় না। 

এ সকল সাধারণ নির্দেশ জারীর সাথে সাথে মদীনার ওয়ালী আবূ বকর ইবন হাযামকে 
(রহ) বিশেষভাবে লেখেন, তিনি যেন সপ্তাহে একদিন কারাগার পরিদর্শন করেন । এছাড়া 
অন্যান্য ওয়ালীগণকেও কয়েদীদের সাথে সদাচরণের কঠোর নির্দেশ দেন ।**২ 
কারাগারের সংস্কারের ব্যাপারে তার পদক্ষেপ ও কর্মপন্থার সারকথা উপরে উল্লেখ করা 
হয়েছে। তা সত্বেও বিষয়টি আরো স্পষ্ট করার জন্য এখানে তার কয়েকটি নির্দেশ হুবহু 
উদ্ধৃত করা হলো :*** 


FOI SL OES YY pl a6 2 pos Ll SS : JE Ey 52 fax OF 
M23 a5 8 OIA, L5G slay of abi J GU 2 lll ve ul 
rd ply pelb 3 Flash Lal 0 pass loy2l9 cps Uglbs 
2 MEAS S25 Palys DS 503 psy pelb 8 Eb ps) pL 
21 53) 2 nd FN pale S221 Ol SB cpg! LS dss 2 YS 
2 ah cha cally 1 Jal oo 2) WS ds9 5532209 pls 
Let pl DS ada2g ois sl 09659 call EAS SIFT C0 Or! 
Sp US Cad cos sf BLAS 23 S23) 2) rl F329 AY ES 
JSD el 8 pals yds 20 03523 cals Syl 3) daw sl Gb 
UL PES) cals S22 of dl clos O23 Sr IS aly cy 
২৫১. কিতাবুল খারাজ-১৫০ 


২৫২. তাবাকাত-৫/২৬৩, ২৮৮ 
২৫৩. কিতাবুল খারাজ-১৫০-১৫১; জামহারাতু রাসায়িল আল-‘আরাব-২/২৯৮ 


তাবি‘ঈদের জীবনকথা ১১৫. 


www.amarboi.org 


Cl oe ply cLnilay 11 3 axed dal shy cls y Laiisy yor 
23 ill 00 p35 0352 of pabs 32 ob cll pele Sez Dll 8 
LD Ogre Sd © pals pals dl 459 bS ly to3l 
Ml 3 2 mld Sl G2 ogy IAIN Al oblby «osiuaiy 
JD 2 EAN IL le Sly FEU Jab lin Jady of siz SS 
lamez pS Lrg 0352 b Iylol bz cE ag3 C2 3 pal 0gdn05y 
Syd Le Jo pals 230 29 papel SS PUI os yas pol onl ol 
seg JU a2 Os 4S) Jk GUN J UG My pres Sb cng cd 
ILA hs SL by) Sf SEH 4 Srl SAL UB obg le 
Jal eae 23 435 6 Jp pls > omgly pol oad 0 Sa 
JED 05532 plat I as  O9rS29 O32 bo paLS Lo dl 
4A LGL Spl f9.alalg NI 8 lin pbsl LS ale Dol, 453) 
Sz Lily cals pals Ipnlily lel als SEAL SEN wl fal 
USN ad BS ah wy > PD LSL coal 2 BDI LD ual Jal 
ol ol ale US sd coll LS ml Sl pl BIL Ls 
2231 BD of FED! PLD cle Sl 5 0 OG m3 bl 
sd rl ome pS SAL GU cy INL IL AY 13322 
(3s S23 ne ny Bly ASly osSUly GUID GLI sds gl! 
oH ad pays 5 5 9 B35 91 924 Ce G> 2 JL > nll 4 
OIE BI of Gil? LS DS be Crt 0 Fe UY 42> 438 3 
cuba! 6 OF SF 3S ploy dls dbl sho dl dg) oly 
“জা*ফার ইবন বারকান বলেন : ‘উমার ইবন 'আবদিল ‘আযীয আমাদেরকে লিখলেন : 
কারাগারে কোন মুসলমান কয়েদীকে এমনভাবে বেড়ী পরানো যাবে না যাতে সে দাড়িয়ে 


নামায আদায় করতে না পারে এবং একমাত্র মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ছাড়া সকল কয়েদীর 
বেড়ী রাতে খুলে দিতে হবে । প্রত্যেক কয়েদীর জন্য এত পরিমাণ ভাতা নির্ধারণ করতে 


১১৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


হবে যাতে সে পেট ভরে খেতে পারে । প্রত্যেক কয়েদীর প্রতিদিনের খাবার নির্ধারণ করে 
তার অর্থ মাসিক ভিত্তিতে তাকে দিতে হবে । তাদেরকে যদি নগদ অর্থের পরিবর্তে রুটি 
সরবরাহ করা হয় তাহলে কারাগারের কর্মচারী, কর্মকর্তা ও পুলিশ তাতে ভাগ বসাবে । 
এর ব্যবস্থাপনার দায়িত্ব একজন সৎ ও বিশ্বস্ত ব্যক্তির উপর ন্যস্ত করতে হবে, সে ভাতা 
প্রাপ্ত কয়েদীদের নাম খাতায় লিপিবদ্ধ করবে এবং সে খাতা তার হিফাজতেই থাকবে । 
সে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট স্থানে বসে একজন একজন করে কয়েদীর নাম ধরে 
জোরে ডাকবে এবং সে এসে নিজ হাতে তার ভাতা গ্রহণ করবে । যারা মুক্তি পাবে 
তাদের ভাতা বন্ধ করে দিতে হবে । প্রত্যেক কয়েদীকে মাসিক দশ দিরহাম করে দিতে 
হবে। তবে সকল কয়েদীকে ভাতা দানের প্রয়োজন নেই । 


শীতকালে প্রত্যেক কয়েদী একটি জামা ও একটি কম্বল এবং গরমকালে একটি জামা 
একটি লুঙ্গি পাবে। মহিলা কয়েদীরাও এটা পাবে, তবে তারা হিজাবের জন্য একটি 
বোরকাও পাবে। করয়েদীরা ডাণ্ডাবেড়ী পরে হেলতে-দুলতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে 
দান-সাদাকা কুড়ায় তা থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। কারণ, এ একটি বড় অন্যায় 
যে, মুসলমানদের একটি দল তাদের কোন অপরাধের কারণে বন্দী হয়ে এভাবে মানুষের 
দ্বারে দ্বারে ঘুরে দান-সাদাকা সংগ্রহ করে। আমার ধারণা অমুসলিমরাও মুসলিম 
কয়েদীদের সাথে এমন আচরণ করবে না । তাহলে মুসলমান কয়েদীদের সাথে আমাদের 
এ আচরণ কেমন করে বৈধ ও যুক্তিসঙ্গত হতে পারে? 

এই কয়েদীরা মারাত্মক ক্ষুধার কারণে এভাবে ডাণ্তাবেড়ী ধারণ করে মানুষের দ্বারে যায় । 
কখনো হয়তো কিছু পায়, আবার কখনো পায় না। কোন মানুষই পাপমুক্ত নয় । তাদের 
প্রতি দৃষ্টি দিতে হবে এবং আমার নির্দেশ মতো ভাতা দিতে হবে। কোন কয়েদী মারা 
গেলে তার কোন আত্মীয়-বন্ধু না থাকলে বায়তুল মালের খরচে তার দাফন-কাফনের 
ব্যবস্থা করতে হবে । তার জানাযার নামায আদায় করার পর দাফন করতে হবে । বিশ্বস্ত 
সূত্রে আমি জানতে পেরেছি যে, আত্মীয়-পরিজন থেকে বিচ্ছিন্ন দূরের কোন কয়েদী মারা 
গেলে দু'দিন পর্যন্ত তার লাশ কারাগারে অযত্ন-অবহেলায় পড়ে থাকে। এমনকি দাফনের 
জন্য যখন ওয়ালীর অনুমতি পাওয়া যায় তখন অন্য কয়েদীরা নিজ উদ্যোগে তার 
দাফনের জন্য দান-সাদাকা সংগ্রহ করে এবং অর্থের বিনিময়ে নিয়োগকৃত মজুরের 
মাধ্যমে লাশটি গোরস্তানে পৌছানো হয়। তখন তাকে গোসল-কাফন ও জানাযা ছাড়াই 
দাফন করা হয়। ইসলামের দৃষ্টিতে এ একটা মারাত্মক অপরাধ । এখন যদি তোমরা 
আল্লাহর হদ তথা নির্ধারিত শাস্তি প্রয়োগ কর তাহলে কয়েদীর সংখ্যা কমে যাবে, চোর- 
ডাকাত, গুগণ্ডা-বদমায়েশ ভয় পেতে থাকবে এবং তারা অপরাধ থেকে বিরত থাকবে । 
যথাযথ পর্যবেক্ষণের অভাবেই কয়েদীদের সংখ্যা বৃদ্ধি পায়। এরা কেবল বন্দীই আছে, 
তাদের কোন তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ নেই । প্রত্যেকে নিজের অধীনস্থ কর্মকর্তাদের 
নির্দেশ দিবে, তারা যেন প্রতিদিন কয়েদীদের তত্ত্বাবধান করে। যাদের সংশোধন কেবল 
সৎ উপদেশ দ্বারা হয়, তাদেরকে উপদেশ দিয়ে মুক্তি দিতে হবে যাদের বিরুদ্ধে কোন 


তাবি'ঈদের জীবনকথা ১১৭ 


www.amarboi.org 


মামলা নেই তাদেরকে একেবারে মুক্তি দিতে হবে। তা'যীর তথা নিবর্তনমূলক শাস্তি 
দানের ক্ষেত্রে যেন সীমালংঘন করা না হয়। আমি জানতে পেরেছি যে, কেউ কেউ 
সন্দেহ ভাজন অপরাধীকে কেবল সন্দেহের ভিত্তিতে দু'তিন শো’ অথবা কিছু কম-বেশী 
চাবুক মেরে থাকে । কিন্তু একাজ সম্পূর্ণ অবৈধ । শরী'আত নির্ধারিত শান্তি ছাড়া 
মুসলমানদের পিঠ সর্বঅবস্থায় সংরক্ষিত । আমি জেনেছি কোন কোন কর্মকর্তা মানুষকে 
বেত্রাঘাত করে। অথচ রাসূল (সা) নামাযীদেরকে প্রহার করতে নিষেধ করেছেন।” 
আধুনিক যুগে কারাগার ও কয়েদীদের সংশোধন ও অধিকার সংরক্ষণের জন্য যে সকল 
নীতিমালা খরহণ করা হয় তার সাথে প্রায় সাড়ে তের শো’ বছর পূর্বে জারী করা ‘উমারের 
(রহ) উপরোক্ত ফরমানটি তুলনা করলে বুঝা যায়, যে কোন বিচারেই তার দৃষ্টিভঙ্গি ছিল 
বেশী আধুনিক ও উন্নত মানের । 


‘আদল ও ইনসাফ প্রতিষ্ঠা 

কোন ঘটনার যথার্থতার সবচেয়ে বড় মাপকাঠি হলো তার সম্পর্কে অতিরঞ্জিত নানা কথা 
ছড়িয়ে পড়া । ‘উমার ইবন ‘আবদিল আযীযের ‘আদল-ইনসাফের ঘটনাবলী এই 
মাপকাঠির ভিত্তিতে ঠিকভাবেই উৎরে যায়। কবিরা যখন তাদের কবিতায় কোন রাজা- 
বাদশার ‘আদল-ইনসাফের অতিরঞ্জিত প্রশংসা করে তখন বলে, তার সময়ে নেকড়ে ও 
মেষ একসাথে পানি পান করে। কখনো এর চেয়ে আরো একটু বাড়িয়ে বলা হয় 
“নেকড়ে মেষ পালের রাখালী করে।” হযরত ‘উমার ইবন ‘আবদিল আধযীযের সময় 
এই অতিরঞ্জন বাস্তবরূপ লাভ করে এবং সে সম্পর্কে বহু বানোয়াট ও অতিরঞ্জিত 
কাহিনীর সৃষ্টি হয়। যেমন মূসা ইবন ‘আয়ান বলেছেন, আমরা ‘উমার ইবন ‘আবদিল 
আধীযের খিলাফতকালে ছাগল চরাতাম ৷ নেকড়েও আমাদের সাথে চরতো । কিন্তু এক 
রাতে নেকড়ে একটি ছাগলকে আক্রমণ করে বসে । তখন আমি বললাম, নিশ্চয় 
সেই সৎ লোকটির মৃত্যু হয়েছে। পরে দেখা গেল বাস্তবে সেই রাতে ‘উমার ইনতিকাল 
করেছেন ।*** 

এখন আমাদের এতিহাসিক ঘটনাবলী বিশ্লেষণ ও পর্যালোচনা করে বলতে হবে এই 
অতিরঞ্জনের মধ্যে সত্য ও বাস্তবতার পরিমাণ কতটুকু? ‘উমার ইবন ‘আবদিল আযীযের 
খিলাফতকালের পূর্বে: 

১. জনসাধারণের অর্থ-সম্পদ জোর করে অন্যায়ভাবে দখল করে নেওয়া হয়েছিল । 

২. বিশ্ব মুসলিমের পরম প্রিয় বানু হাশিমের সকল অধিকার হরণ করা হয়েছিল। 

৩. চরম খুনী ও রক্ত পিপাসু সব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা হয়েছিল। 

8. নিতান্ত ধারণা ও সন্দেহের ভিত্তিতে মানুষকে শাস্তি দেওয়া হতো এবং পুরুষের বদলে 
নারীদেরকে গ্রেফতার করা হতো । 

৫. কোন রকম পারিশ্রমিক ছাড়াই জনগণকে বেগার খাটানো হতো । 


২৫৪. ইবনুল জাওযী-৭০; ‘আবদুস সালাম নাদবী, সীরাতে ‘উমার ইবন ‘আবদিল আধীয-১৭০ 


১১৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘উমার ইবন ‘আবদিল আযীয খিলাফতের মসনদে আসীন হয়েই এই সকল অন্যায়- 
অবিচারের মূলোৎপাটন করে আদল-ইনসাফ প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করেন। 
এঁতিহাসিক ইয়া‘ক্বী লিখেছেন :* 
wlll ob aa bl bes Js 3! 55) lbs by x fl dct ps SSS 
Ll col Jas sls iw Lin Ui all rel 1329 bho ১৮ el Ss 
o>, 329 >| Lod 19403 
“উমার ইবন ‘আবদিল আযীয নিজ খান্দানের কর্ম পদ্ধতিকে বদলে দেন এবং তার নাম 
দেন জুলুম-অত্যাচার। তিনি ভার কর্মকর্তাদের লেখেন যে, মানুষ আল্লাহর বিধানের 
ব্যাপারে সেইসব অসৎ কর্মকর্তাদের কারণে যারা খুব কমই সত্য-সততা, কোমলতা ও 
উপকারের পথ ও পদ্থা অনুসরণ করেছে, বিপদ, কঠোরতা ও জুলুম-অত্যাচারে নিপতিত 
হয়েছে। আর তারা তাদের উপর খারাপ রীতি-পদ্ধতি চালু করেছে ।' 
এ কারণে তিনি দায়িত্ব হণের পর সর্বপ্রথম জনসাধারণের অধিকারের প্রতি মনোযোগ 
দেন এবং অন্যায়ভাবে জোর-জবরদস্তী দখলকৃত সকল সম্পদ তার প্রকৃত মালিককে 
ফেরত দেন। 


বানূ হাশিমের প্রতি বিদ্বেষ দূরীকরণ ও তাদের অধিকার পুনঃ প্রতিষ্ঠা 

হযরত নবী কারীমের (সা) বংশ বানু হাশিমের অধিকার হরণের সূচনা হয় হযরত আমীর 
মু‘আবিয়ার (রা) সময় থেকে । ফাদাক- যা ছিল হযরত রাসূলে কারীমের (সা) একান্ত 
অধিকারভুক্ত এবং যার আয় থেকে তিনি বানু হাশিমকে সাহায্য করতেন, সেটা হযরত 
মু‘আবিয়া (রা) মারওয়ানকে দান করেন।** খুমুস (যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশ), 
যা ছিল বানূ হাশিমের একক অধিকারের, তাও তিনি কেড়ে নেন। তবে ‘উমার ইবন 
‘আবদিল আযীয খিলাফতের দায়িত্ব লাভের পূর্বে ওয়ালীদ ও সুলায়মান ইবন ‘আবদিল 
মালিকের, যখন তীরা খিলাফতের মসনদে আসীন ছিলেন, এই বিষয়টির প্রতি দৃষ্টি 
আকর্ষণ করেন। কিন্তু তারা উভয়ে বানু হাশিমের এ অধিকার ফিরিয়ে দিতে অস্বীকার 
করেন। তাই তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণের পরই এ ব্যাপারে উদ্যোগী হন এবং 
নিজের অতীত পরামর্শকে বাস্তবায়িত করেন। ফাদাকের ব্যাপারে আবূ বকর ইবন 
হাযমকে লেখেন; অনুসন্ধানের পর জানা গেছে ফাদাকের আয় ভোগ করা আমার জন্য 
বৈধ নয়। এ ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো, রাসূলুল্লাহর (সা) সময়কালে, আবূ বকর, 
‘উমার ও ‘উছযমানের (রা) খিলাফতকালে তা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে 
দিই । পরে যা কিছু হয়েছে তা পরিহার করি । খুমুসের ব্যাপারেও তিনি অনুসন্ধান করেন 
এবং আবূ বকর ইবন হাযমের নিকট পাচ হাজার দীনারসহ একটি পত্র পাঠান । পত্রে 


২৫৫. তারীখ আল-ইয়া“কূবী-২/৩০৫ 
২৫৬. প্রাগুক্ত-২/৩৬৬ 


তাবি‘ঈদের জীবনকথা ১১৯ 


www.amarboi.org 


তিনি লেখেন : এর সঙ্গে আরো পাচ হাজার যোগ করে বানু হাশিমের নারী-পুরুষ, ছোট- 
বড় . সকলের মধ্যে সমানভাবে বষ্টন করুন। যদিও এতে যায়দ ইবন হাসান ভীষণ 
অসম্তুষ্ট হন এবং মন্তব্য করেন : আমাদেরকে বান্দী-দাসীদের সমান করা হয়েছে। কিন্তু 
উমার তার কোন পরোয়া করেননি । 

‘আবদুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন ‘আকীলের একটি বর্ণনা আছে যে, ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয প্রথমবারের মত কিছু অর্থ নবী-খান্দানের মধ্যে বণ্টন করেন। তাতে নারী-পুরুষ, 
বৃদ্ধ-শিশু সকলে সমানভাবে অংশীদার ছিল। প্রত্যেকে তিন হাজার দীনার করে লাভ 
করেছিল। তিনি একটি পত্রে একথাও লিখে পাঠান যে, আমি যদি বেঁচে থাকি তাহলে 
আপনাদের সব অধিকারই ফিরিয়ে দেব । 

নবী-খান্দানের উপর তার এ অনুগ্রহের বিরাট প্রভাব পড়ে । তারা তার প্রবল সমর্থকে 
পরিণত হন। যেমন, একদিন ‘আলী ইবন ‘আবদিল্লপাহ ইবন ‘আব্বাস (রা) ও আবূ 
জা‘ফার ইবন ‘আলী বসে আছেন। এমন সময় জনৈক ব্যক্তি এসে ‘উমার ইবন ‘আবদিল 
আধীযের দুর্নাম করতে আরম্ভ করে। তারা তাকে ‘উমারের নিন্দা-মন্দ করতে নিষেধ 
করেন এবং বলেন আমীর মু‘আবিয়ার (রা) সময় থেকে আজ পর্যন্ত আমরা “খুমুস” 
থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু ‘উমার ইবন ‘আবদিল আযীয ‘আবদুল মুত্তালিবের 
বংশধরদের মধ্যে তা বণ্টন করেছেন। 

নবী-খান্দানের প্রতি ‘উমারের এমন সদাচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে হযরত 
ফাতিমা বিনত হুসাইন (রা) একটি পত্র লেখেন । তাতে তিনি বলেন, আমীরুল মু'মিনীন 
খুলাফায়ে রাশেদীনের অনুসরণে আমাদের জন্য যে অর্থ পাঠিয়েছেন এবং আমাদের মধ্যে 
যা বণ্টিত হয়েছে আল্লাহ তা'আলা সেজন্য আপনাকে উত্তম বিনিময় দান করুন। 
আমাদের প্রতি জুলুম করা হচ্ছিল এবং আমাদের প্রতি ইনসাফ করা আপনার দায়িত্‌ 
ছিল। হে আমীরুল মু'মিনীন! নবী-খান্দানের যাদের চাকর ছিল না তারা এখন চাকর 
রাখতে পেরেছে, যাদের কাপড় ছিল না, তারা কাপড় পেয়েছে, আর যাদের প্রয়োজন 
পূরণের জন্য অর্থ ছিল না তারা সে অর্থ পেয়েছে। 

হযরত ফাতিমা বিনত হুসায়নের (রা) এ পত্র নিয়ে ‘উমারের নিকট এলে তিনি দারুণ 
খুশী হন। আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং পত্র-বাহক দৃতকে দশ দীনার বখশীশ 
হিসেবে দান করেন। দৃতকে বিদায় দেওয়ার সময় তার হাতে আরো পঞ্চাশ দীনার ও 
একটি পত্র ধরিয়ে দিয়ে বলেন, এগুলো ফাতিমাকে দিবে। পত্রে তিনি ফাতিমাকে 
লেখেন, এই দীনারগুলো আপনার প্রয়োজনে ব্যয় করুন । 

তিনি আহলি বায়তের লোকদের অত্যন্ত সম্মের দৃষ্টিতে দেখতেন। একবার তার 
মজলিসে ফাতিমা বিনত আল-হুসায়নের (রা) আলোচনা উঠলো । যখন কেউ একজন 
বললো, ফাতিমা মন্দ কাজ করা তো দূরের কথা, মন্দ কি তাও তিনি জানেন না। সাথে 
সাথে উমার মন্তব্য করলেন, মন্দ না জানাই মন্দ থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে।**" 


২৫৭. আল-‘ইকদ আল-ফারীদ-৩/১২ 


১২০ তার্বি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


উমাইয়্যা খান্দানের হাতে খিলাফতের দায়িতৃভার আসার পর থেকে জুম‘আর খুতবায় 
আমীরুল মু'মিনীন হযরত ‘আলীর (রা) প্রতি লা‘নত তথা অভিশাপ দানের যে রীতি চলে 
আসছিল ‘উমার তা পরিহার করার এবং তদন্থলে আল-কুরআনের নিমের আয়াতটি পাঠ 
করার নির্দেশ দেন :*৫ 


css lls Lidl Cr sf sl Cp) ls ol-> 1, Jaw FA al ol 


> S35 SLA Shy 
‘আল্গাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয়-স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি 
নিষেধ করেন অশ্রীলতা, অসৎকর্ম ও সীমালংঘন, তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে 
তোমরা শিক্ষা গহণ কর’ 

অনেকে বলেন, ‘আলীর (রা) ব্যাপারে ‘উমার তার পিতা ‘আবদুল ‘আযীযের পথ 
অনুসরণ করেন। তার সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি ‘আলীকে (রা) অভিশাপ দিতেন 
না। খুতবা দানের সময় ‘আলীর (রা) প্রসঙ্গ এলে তো তো করে তোৎলামির ভান 
করতেন। একদিন ‘উমার তার পিতার এমন আচরণের কারণ জিজ্ঞেস করলে তিনি 
বলেন : বেটা! ‘আলী সম্পর্কে আমরা যতটুকু জানি, জনগণ যদি ততটুকু জানে তাহলে 
তারা আমাদেরকে ছেড়ে তার সন্তানদের দিকেই চলে যাবে । সম্ভবতঃ পিতার এ কথায় 
পুত্র ‘উমার দারুণ প্রভাবিত হন ।*** 


নবী-খান্দানের প্রতি ‘উমারের এমন উদার ও মর্যাদাপূর্ণ আচরণে জনসাধারণ দারুণ খুশী 
হয়। মানুষ তার এ কাজকে একটি মহৎ কাজ বলে বিবেচনা করে এবং তার প্রশংসায় 
পঞ্চমুখ হয়ে পড়ে । সেকালের আরব কবিগণও তাদের কবিতায় তার ভূয়সী 
প্রশংসা করেছেন। বিখ্যাত কবি কুছায়্যির ‘আয্যা (মৃ. হি. ১০৫/খ্রী. ৭২৩) তার একটি 
' কবিতায় বলেন : 


=e ie $ A - a tc > es 
oe UUs LS ls by: ADS pls Ll LST pls Sls 
MSIL Sagi oll Lilo oxdl GAL Cals 

$ 3 
ple SS Ul) sb EL SIL lB SH 590 ৩১০, 
(XI BUS SHLD 5931 oe Lj 0 Sl AS, LS! Ni 


‘আপনাকে খিলাফতের দায়িত্ব দেওয়া হলো, আলীকে গালি দিলেন না, সৃষ্টি জগতের 
কাউকে ভয় দেখালেন না এবং কোন অপরাধীর কথাও মানলেন না। 

আপনি স্পষ্ট সত্য উচ্চারণ করলেন। আর আপনি তো কথার মাধ্যমে সত্য-সঠিক পথের 
নিদৰ্শনাবলী ব্যাখ্যা করেন। 


২৫৮. ড. ‘উমার ফাররূখ, তারীখ আল-আদাব আল-“আরাবী-১/৬০৪ 
২৫৯. সূরা আন-নামল : ৯০ 
২৬০. ড. হাসান ইবরাহীম হাসান, তারীখ আল-ইসলাম-১/৩৩০ 


১৬. তাবি'ঈদের জীবনকথা ১২১ 


www.amarboi.org 


আপনি আপনার কর্মের দ্বারা কথাকে সত্যে পরিণত করলেন । ফলে প্রত্যেকটি মুসলমান 
সন্তুষ্ট হলো । 

জেনে রাখুন, একজন যুবকের সত্য থেকে বিচ্যুতির পর যেভাবে ধারালো ও সোজা করার 
যন্ত্র দিয়ে তীর সোজা ও ধারালো করা হয় তেমনি তার জন্য একটু প্রচেষ্টাই যথেষ্ট ৷' 
কবি কুছায়্যির ‘উমারকে এ কবিতাটি শোনালে তিনি মন্তব্য করেন : 18! ৬৯১৬ - 
তাহলে আমরা সফল হয়েছি।*** 


অত্যাচারী কর্মকর্তা ও কর্মচারীদেরকে ব্রখাত্তকরণ 
অন্যায়ভাবে জোর-জবরদস্তী দখলকৃত সম্পদ ফেরত দান ও বিভিন্ন ক্ষেত্রে আদল- 
ইনসাফ প্রতিষ্ঠার প্রাথমিক কাজ করার পর তার গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কাজ ছিল 
কর্মচারী-কর্মকর্তাদের জুলুম-অত্যাচারের প্রতিবিধান করা । অবশ্য তার পরামর্শ মত 
খলীফা সুলায়মানের সময়কালেই বহুলাংশে এর প্রতিবিধান হয়ে গিয়েছিল । তা সত্বেও 
কিছু প্রভাব বিদ্যমান ছিল। উমাইয়্যা শাসনকালে হাজ্জাজ ইবন ইউসুফ, তার গোটা 
খান্দান এবং তার অধীনের কর্মকর্তারা ছিল সবচেয়ে বেশী বেপরোয়া ও জঘন্য ধরনের 
অত্যাচারী-উৎপীড়ক । 
খলীফা ‘আবদুল মালিক ও তার পুত্র আল-ওয়ালীদের খিলাফতকালের সবচেয়ে বড় 
অভিশাপ হলো হাজ্জাজ ইবন ইউসুফের মত চরম অত্যাচারীর দীর্ঘ বিশ বছর যাবত 
গভর্ণর থাকা । কিরাত শাস্ত্রের বিখ্যাত ইমাম ‘আসিম ইবন আবী আন-নাজুদ (রহ) 
বলেন : ‘আল্লাহর নিষিদ্ধ কাজসমূহের মধ্যে এমন কোন কাজ ছিল না যা সে করেনি ৷' 
".pllai col Uizy Lasley Li JS le 3" 


‘যদি দুনিয়ার সকল জাতি-গোষ্ঠী পাপাচারের প্রতিযোগিতা করে এবং নিজেদের সকল 
কপট পাপাচারীকে এনে দাড় করায় তাহলে আমরা কেবল হাজ্জাজকে দাড় করিয়ে 
তাদের সকলের উপর জয় লাভ করতে পারবো।'**২ তার সময়ে আদালতের বিচার- 
ফয়সালা ছাড়া বন্দী অবস্থায় যাদের হত্যা করা হয়েছে, বলা হয়, কেবল তাদের সংখ্যা 
এক লাখ বিশ হাজার । যখন সে মারা যায় তখন তার কারাগারে আশি হাজার নির্দোষ 
মানুষ বন্দী ছিল যাদেরকে কখনো আদালতে হাজির করা হয়নি।*** 

হাজ্জাজের মৃত্যুর খবর শুনে ‘উমার সিজদায় লুটিয়ে পড়েন । তিনি আল্লাহর নিকট দুআ 
করতেন, হাজ্জাজের মৃত্যু যেন তার বিছানায় হয়, যাতে আখিরাতে সে কঠিন শাস্তি 
লাভ করে। 

২৬১. আল-কামিল ফিত তারীখ-৫/৪২-৪৩; ড. ‘উমার ফাররূখ,তারীখ-১/৬২০ 

২৬২. আল-‘ইকদ আল-ফারীদ-৫/৪৯ 


২৬৩. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২, ৮৩, ৯১, ১২৮, ১২৯, ১৩১, ১৩৮; আল-কামিল ফিত তারীখ- 
8/২৯, ১৩৩; খিলাফত ও মুল্্‌কিয়াত-১৮৬ 


১২২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


হাজ্জাজের মৃত্যুর পর মানুষ শোক প্রকাশের জন্য খলীফা ওয়ালীদের নিকট আসে । তারা 
তাদের শোক প্রকাশ ও হাজ্জাজের প্রশংসায় অনেক কথা বলে । সেখানে ‘উমার উপস্থিত 
ছিলেন। ওয়ালীদ তার দিকে তাকালেন যাতে মানুষে যা বলছে সেও যেন তেমন 
কিছু বলে। ‘উমার বললেন : আমীরুল মু'মিনীন! হাজ্জাজ আমাদের মধ্যকার একজন 
মানুষই ছিল।** 
খলীফা আল-ওয়ালীদ ইবন আবদিল মালিকের দরবারে একবার ‘উমার ইবন ‘আবদিল 
আধযীযের উপস্থিতিতে বিভিন্ন অঞ্চলের ওয়ালী, বিশেষতঃ হাজ্জাজের জুল্ম-অত্যাচারের 
প্রসঙ্গ ওঠে । ‘উমার তখন বললেন :** 
25 pl LS ILS Dally olde pam By LAL aay Slab cal 
Lol cob Lyzy Lb Gl 04 
হায়্যান, মক্কায় খালিদ ইবন ‘আবদিল্লাহ আল-কাসারী- ইয়া আল্লাহ! জুলুম-অত্যাচারে এ 
দুনিয়া ভরে গেছে, তুমি মানুষকে শান্তি দাও '' 
‘আল্লাহ ‘উমারের দুআ কবুল করেন। এর এক মাসের মধ্যে হাজ্জাজ ও কুররা মৃত্যুবরণ 
করে, তার অল্প কিছু দিন পর মারা যায় আল-ওয়ালীদ। অতঃপর ‘উছমান ও খালিদকে 
বরখাস্ত করা হয়।’ অপর একটি বর্ণনায় ইয়ামনে মুহাম্মাদ ইবন ইউসুফের 
কথাও এসেছে ।*** 
‘উমার ইবন ‘আবদিল আযীয (রহ) এই জুলুম-অত্যাচার নির্মূল করার দিকে মনোযোগী 
হওয়ার পর হাজ্জাজের গোটা খান্দানকে ইয়ামনে নির্বাসন দেন । তারপর সেখানের 
ওয়ালীকে লেখেন যে, তোমাদের নিকট আবূ ‘আকীলের খান্দানকে- যেটি আরবের 
নিকৃষ্ট খান্দান, পাঠালাম । তাদেরকে একস্থানে থাকার সুযোগ না দিয়ে দেশের বিভিন্ন 
স্থানে ছড়িয়ে-ছিটিয়ে দাও ৷ তিনি হাজ্জাজের নিজ গোত্রের লোক অথবা যারা তার অধীনে 
কোন কাজ করেছে তাদেরকে সবরকম রাষ্ট্রীয় অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত করার 
নির্দেশ দেন।**! 


আঞ্চলিক কর্মকর্তাদের দমন নীতি বন্ধকরণ 
উমাইয়্যা শাসন আমলে ভুল ধারণা ও সন্দেহবশতঃ ধরপাকড় ও শাস্তিদান খুব সাধারণ 


ব্যাপারে পরিণত হয়েছিল । ইসলামের দৃষ্টিতে যা ছিল মারাত্মক জুলুম । এঁতিহাসিক 
ইয়া‘কুবীর বর্ণনা মতে খলীফা ওয়ালীদ এমন অপকর্মের সূচনা করেন এবং শুধুমাত্র 


২৬৪. আল-‘ইকদ আল-ফারীদ-৫/৫৫, ৫৭ 

২৬৫. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/৮৯; খিলাফত ও মুলুকিয়াত-১৮৭ 
২৬৬. আল-কামিল ফিল লুগা ওয়াল আদাব-১/৮৭, ১২৩ 

২৬৭. ইবনুল জাওযী-১১৪ 


তাবি‘ঈদের জীবনকথা ১২৩ 


www.amarboi.org 


সন্দেহের ভিত্তিতে বহু অপরাধীকে মৃত্যুদণ্ডের মত কঠোর শাস্তি দেন।**” তাবারীর মতে 
যিয়াদই সর্বপ্রথম এমন অপকর্ম চালু করেন। যাই হোক না কেন, এই জুলুমের সূচনা হয় 
‘উমার ইবন ‘আবদিল আধযীযের খিলাফতকালের পূর্বে এবং অসংখ্য মানুষকে কেবল 
সন্দেহমূলক অপরাধের ভিত্তিতে হত্যা করা হয়। ‘উমার খিলাফতের দায়িত্ব গ্রহণের পর 
এ রকম শাস্তিকে সম্পূর্ণ অবৈধ ও সুন্নাতের পরিপস্থী বলে সিদ্ধান্ত দান করেন তিনি এ 
জাতীয় শাস্তিদান সম্পূর্ণ বন্ধ করে দেন। 

মুসেলে চুরি-ছ্যাচড়ামির ঘটনা খুব বেশী পরিমাণে ঘটছিল। তাই সেখানকার ওয়ালী 
ইয়াহইয়া আল-গাসসানী খলীফা ‘উমার ইবন ‘আবদিল আযীযকে লিখলেন যে, সন্দেহের 
ভিত্তিতে ধরপাকড় করে শাস্তি দেওয়া না হলে এসব চুরি-ছ্যাচড়ামি বন্ধ হবে না। 


জবাবে ‘উমার লিখলেন, কেবল আইনসম্মত সাক্ষী-প্রমাণের ভিত্তিতে ধর-পাকড় 
ও শাস্তি দিবেন । সত্য যদি তাদের সংশোধন করতে না পারে তাহলে আল্লাহ সংশোধন 
না করুন ।** 


একবার আঞ্চলিক কর্মকর্তা ‘আবদুল হামীদ ইবন ‘আবদির রহমান ‘উমারকে লিখলেন : 
এক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে। আমি তাকে হত্যা করতে চাই । ‘উমার লিখলেন : 
যদি আপনি তাকে হত্যা করেন, আমি আপনাকে গ্্রফতার করবো । কারণ, একমাত্র 
নবীকে (সা) গালি দেওয়া ছাড়া কাউকে গালির কারণে হত্যা করা যায় না।*** 


আরেকজন কর্মকর্তা ‘উমারকে লিখলেন : আমরা একজন জাদুকরকে পানিতে ফেলে 
দিই । কিন্তু সে পানির উপরে ভেসে থাকে । তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিন। ‘উমার 
লিখলেন : পানির সাথে আমাদের কোন সম্পর্ক নেই । তার বিরুদ্ধে সাক্ষী-প্রযাণ থাকে 
তো পাকড়াও করুন, অন্যথায় ছেড়ে দিন।*** 

একবার খুরাসানের ওয়ালী আল-জাররাহ ইবন ‘আবদিল্লপাহ আল-হাকামী লিখলেন : 
খুরাসানের লোকদের অভ্যাস-আচরণ অত্যন্ত খারাপ । কেবল চাবুক ও অসি ছাড়া আর 
কোন কিছু তাদেরকে সংশোধন করতে পারবে না । আমীরুল মু'মিনীন সমীচীন মনে 
করলে অনুমতি দান করবেন। জবাবে ‘উমার (রহ) লিখলেন : আপনার চিঠি পেয়েছি। 
আপনি যে লিখেছেন, খুরাসানবাসীদেরকে চাবুক ও অসি ছাড়া আর কোন কিছু সংশোধন 
করতে পারবে না, একথা একদম ভুল। তাদেরকে সত্য ও ন্যায়বিচার সংশোধন 
করতে পারে। আর আপনি তাই ব্যাপকভাবে ছড়িয়ে দিন। তিনি আঞ্চলিক 
শাসনকর্তাদের এ নির্দেশও দেন যে, আমার অনুমতি ছাড়া কোন অপরাধীকে হাত কাটার 
শাস্তি দিবে না।*'২ 


২৬৮. তারীখ আল-ইয়া‘কুবী-২/৩৪৮ 

২৬৯. তারীখ আল-খুলাফা'-২৩৮ 

২৭০. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪৩৬ 

২৭১. প্রাগুক্ত-৪/৪৩৩, ৪৩৭; ৫/২৬৬ 

২৭২. তারীখ আল-খুলাফা’-২৪৩; আল-কামিল ফিত তারীখ-৪/১৫৮, ১৬৩ 


১২৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


সরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে কম মূল্যে জনসাধারণের নিকট থেকে জিনিসপত্র 
কেনার ব্যাপারে শক্তভাবে বারণ করেন। ফারেসের ওয়ালী ‘আদী ইবন আরতাতকে তিনি 
লিখলেন : আমি জেনেছি আপনার কর্মকর্তারা অনুমানের ভিত্তিতে বাজার দরের চেয়ে কম 
মূল্যে ফল ক্রয় করে। কোন কোন গোত্র অস্থানীয়দের নিকট থেকে ‘উশর আদায় করে। 
যদি জানা যায় যে, এসব কিছু আপনার ইচ্ছা অথবা ইঙ্গিতে হয়েছে তাহলে আপনাকে 
ছেড়ে দেওয়া হবে না। বিষয়গুলো তদন্তের উদ্দেশ্যে আমি বিশ্র ইবন সাফওয়ান, 
‘আবদুল্লাহ ইবন ‘আজলান ও খালিদ ইবন সালিমকে পাঠালাম । যদি তারা সঠিক বলে 
প্রমাণ পায় তাহলে সমস্ত ফল তার মালিককে ফিরিয়ে দিবেন । এছাড়া আর যে সকল 
বিষয়ের কথা আমি জেনেছি, তারা সেসব কিছুও তদন্ত করবে । আপনি তাদের সাথে 
কোন প্রকার অসহযোগিতা করবেন না। 


একই ধরনের মাপ চালু ও সরকারী কর্মকর্তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা নিষিদ্ধকরণ 
তিনি গোটা খিলাফতের সর্বত্র একই ধরনের মাপ চালু করেন। প্রাদেশিক ওয়ালী ও 
রাষ্ট্রের আমলাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। 
তিনি লেখেন :*** 


Sl OD ale 2 SH Sl sf US Pld Joely coll 25 Ni Ss 
iy Ji 03> 0! cis Uh Del 023 Pld 252 G2 
‘আমরা মনে করি কোন শাসনকর্তার ব্যবসা-বাণিজ্য করা উচিত নয়। কোন কর্মকর্তার 
তার শাসনাধীন অঞ্চলে ব্যবসা করা বৈধ নয়। কারণ, একজন শাসক যখন ব্যবসা করবে 
তখন সে না চাইলেও এমন সব কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে যা জনগণের ক্ষতির কারণ হয়ে 
দাড়াবে’ ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের কয়েক শো বছর পর জন্ম হয় প্রখ্যাত 
সমাজ বিজ্ঞানী ইবন খালদুনের ৷ তিনি তার অভিজ্ঞতার আলোকে ‘উমারের মত একই 
কথা বলেন :** 
Lo dl Bais Lie JU Bde OULU 0 B23 
শাসকের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা জনগণের জন্য যেমন ক্ষতির কারণ, তেমনি 
ধ্বংসের কারণ ট্যাক্স-কর ব্যবস্থারও ৷' 


বেগার শ্রম নিষিদ্ধকরণ 


সব ধরনের বেগার শ্রমকে তিনি আইনত নিষিদ্ধ ঘোষণা করেন। এ রকম বেগার 
শ্রমিকের ঘামঝরা শ্রমের দ্বারাই প্রাচীন মিসরের পিরামিড এবং রোমান সাম্রাজ্যে বিশাল 
প্রাসাদ, স্তম্ভ ইত্যাদি নির্মিত হয়েছে। তাই ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয বললেন :*** 


২৭৩. ইবনুল জাওযী-৯৯; রিজালুল ফিকুর ওয়াদ দা‘ওয়া-১/৪৬ 
২৭৪. ইবন খালদূন, মুকাদ্দিমা-১৯৭ 
২৭৫. ইবনুল জাওযী-১০০ 


তাবি‘ঈদের জীবনকথা ১২৫ 


www.amarboi.org 


Ml 2 >: al ils ob ‘043 al os Al fonns sd ol ৩5১9 
‘আমরা চাই পৃথিবীর অধিবাসীদের উপর থেকে বেগার শ্রম দূরীভূত হোক । কারণ, এর 
পরিণতিতে এমন সব বিষয় থাকে যাতে জুলুম-অত্যাচার ঢুকে যায় ।' 
একবার একজন কর্মকর্তা কোন রকম পারিশ্রমিক প্রদান ছাড়াই জনৈক ব্যক্তির জস্তুর 


পিঠে সাওয়ার হয়ে তার নিকট আসে । তিনি তা জানতে পেরে বলেন, আমার শাসনামলে 
তোমরা এমন বেগার খাটাও? তারপর তাকে ৪০টি বেত্রাঘাত করেন। 


সরকারী চারণক্ষেত্র সকলের জন্য উন্ুক্তকরণ 
রাষ্ট্রীয় ভূ-সম্পত্তির একটি নির্দিষ্ট অংশকে আমীর-উমারা, শাহী খান্দানের লোকেরা এবং 
শাসনকর্তারা নিজেদের শিকার ক্ষেত্র অথবা চারণভূমিতে পরিণত করে পতিত 
রেখে দিয়েছিল। তিনি নির্দেশ দেন যে, তার সবকিছুতে জনগণের অধিকার আছে। 
তিনি বলেন :*** 
coll oe S205 U3 pUBU US... Ll Oxlal plz SON S59 
Hg 425 ol al diy Sadl on US! 
‘আমরা চাই চারণভূমি সাধারণভাবে মুসলমানদের জন্য বৈধ করা হোক... তাতে ইমাম 
ও আমীরের অধিকার একজন সাধারণ মুসলমানের মত সমান আল্লাহ আকাশ থেকে যে 
বৃষ্টি বর্ষণ করেন তাতে সবার সমান অধিকার ।' 
অতি সুস্ম সূক্ষ্ম বিষয়ও তিনি গভীরভাবে ভেবে দেখেন । যেখানেই তিনি কোন অন্যায় ও 
অসাধুতার ছিদ্র খুঁজে পেয়েছেন, তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তেমন একটি বিষয় 
আমলাদের জনসাধারণের নিকট থেকে হাদিয়া-তোহফা গ্রহণ করা । সরকারী কর্মকর্তারা 
হাদিয়া-তোহফা গ্রহণ করতো । কারণ, তা গ্রহণ করা সুন্নাত । কিন্তু ‘উমার সময়, অবস্থা 
ও পরিবেশ-পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে সম্যক ওয়াকিফহাল ছিলেন। তাই তিনি 
সরকারী কর্মকর্তাদের জনসাধারণের নিকট থেকে হাদিয়া-তোহফা গ্রহণ নিষিদ্ধ 
ঘোষণা করেন। একবার তীকে কিছু হাদিয়া দেওয়া হলে তিনি গ্রহণ করতে অস্বীকৃতি 
জানান। তখন এক ব্যক্তি বলে, রাসূলুল্লাহ (সা) হাদিয়া গ্রহণ করতেন। জবাবে 
তিনি বললেন :*'' 


4 J +>৮>১) 55s PEAY cy Gls bl slo Al Uy) 2 
‘যা রাসূলুল্লাহর (সা) জন্য হাদিয়া তা হয়েছে আমাদের জন্য রিশওয়াত বা ঘুষ । এর 
প্রয়োজন আমার নেই !' 
খলীফাদের ঘিরে একটি বেষ্টনী তৈরি হয়েছিল। সাধারণ মানুষের যেমন তার কাছে 


২৭৬. প্রাগুক্ত-৯৭; রিজালুল ফিক্র ওয়াদ দা‘ওয়া-১/৪৬ 
২৭৭. ইবনুল জাওযী-৩৬; রিজালুল ফিকর ওয়াদ দা‘ওয়া-১/৪৬ 


১২৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


পৌঁছার কোন সুযোগ ছিল না, তেমনি মানুষের হাল-হাকীকত এবং খিলাফতের সার্বিক 
অবস্থা জানার উপায়ও তার ছিল না। পারিষদবর্গ সর্বদাই তাঁকে লোহার বেষ্টনীর মত 
ঘিরে রাখতো । তিনি বিভিন্ন অঞ্চলের ওয়ালীদের প্রতি নির্দেশ পাঠান তারা যেন 
জনসাধারণকে তাদের সাথে সাক্ষাৎ এবং অভাব-অভিযোগ পেশ করার পূর্ণ সুযোগ- 
সুবিধা প্রদান করেন। কেউ কোন সঠিক তথ্য খলীফাকে অবহিত করলে অথবা ইসলামী 
খিলাফত ও মুসলমানদের কল্যাণমূলক কোন প্রস্তাব বা পরামর্শ দান করলে ‘উমার তার 
জন্য পুরস্কার ও আর্থেক ভাতা ঘোষণা করেন। 

হজ্জের সময় ঘোষণা দেওয়া হতো : কারো উপর জুলুম করা হয়েছে- এমন কোন তথ্য 
কেউ প্রদান করলে, অথবা জনকল্যাণ ও দীনের কোন ব্যাপারে সৎ পরামর্শ দিলে তাকে 
এক শো’ থেকে তিন শো’ দীনার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।** 

প্রাদেশিক শাসনকর্তা ‘আবদুল হামীদকে তিনি প্রথমে লিখলেন : ‘শয়তানের প্ররোচনা 
এবং রাষ্ট্রীয় জুলুম-অত্যাচারের পর মানুষের কোন স্থায়িত্ব থাকতে পারে না। এ কারণে 
আমার এ চিঠি পাওয়ার সংগে সংগে প্রত্যেক পাওনাদারকে তার পাওনা পরিশোধ 
করবেন।' সকল প্রকার অন্যায় ট্যাক্স তিনি মওকুফ করে দেন।** এছাড়া যাবতীয় 
নিবর্তনমূলক রীতি-পদ্ধতি তিনি রহিত করেন। পূর্ববর্তী খলীফা ও আমলারা বিশ প্রকার 
ট্যাক্স উদ্ভাবন করেছিল, তিনি তা চিরতরে মাফ করে দেন।*** 


‘মারের সস্তুষ্টি 


একবার মদীনা থেকে এক ব্যক্তি খলীফা ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের নিকট 
আসলো । তিনি তার নিকট মদীনার অধিবাসীদের সম্পর্কে জানতে চান। লোকটি 
বললো, আপনি চাইলে আংশিক তথ্য অথবা পূর্ণ তথ্য দিতে পারি । ‘উমার বললেন, 
বিস্তারিতভাবে পূর্ণ তথ্যই দাও ৷ লোকটি বললো : 


EP Sly OF pHEll ose 2 SUBS Lill al Sy SS! 
IF Bly 
‘আমি মদীনাবাসীদেরকে এমন অবস্থায় ছেড়ে এসেছি যে, তথাকার অত্যাচারী পরাজিত, 


অত্যাচারিত সাহায্য প্রাপ্ত, ধনী আরো প্রাচুর্যের অধিকারী ও ক্রন্দনকারী সাস্তবনাপ্রাপ্ত 
হয়েছে’ তার বক্তব্য শুনে ‘উমার দারুণ খুশী হলেন । বললেন : 


ddl ale caalb bs 31 nl all 30 Alls OAL O35 GY dls 


‘বিশ্বের যেখানে সূর্যোদয় হয় তার সবটুকু আমার হাতের মুঠোয় আসার চেয়ে সকল শহর 
যদি তোমার বর্ণিত অবস্থায় থাকে তাহলে সেটাই আমার অধিকতর পছন্দনীয় ।'*”* 


২৭৮. ইবনুল জাওযী-১৪১ 

২৭৯. তাবাকাত-৫/৩৭১, ৩৮৩ 

২৮০. ইবনুল জাওযী-৯৯ 

২৮১. আল-কিন্দী, তারীখ আল-কুদাত-৩৪৪; আহমাদ আমীন, ফাজরুল ইসলাম-২৩৬ 


তাবি‘ঈদের জীবনকথা ১২৭ 


www.amarboi.org 


বিচার ব্যবস্থা 

একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদসমূহের একটি হলো বিচারকের 
পদ । এ পদটি সবচেয়ে বেশী স্পর্শকাতর এবং জনগণের উপর সর্বাধিক প্রভাবশালীও । 
একজন কাযী বা বিচারক প্রতিদিন মানুষের সামনে আসেন, তাদের মধ্যে বিচার কাজ 
পরিচালনা করেন, তাদের ঝগড়া-বিবাদ মীমাংসা করেন। ছোট-বড়, ধনী-দর্দ্রি, উযীর- 
শ্রমিক, অখ্যাত-বিখ্যাত প্রতিটি শ্রেণী ও স্তরের মানুষ তার কাছে আসে । তিনি যদি 
বিশ্বস্ত, ন্যায়পরায়ণ না হন, বিজ্ঞ-বিচক্ষণ না হন; খোদাভীরু ও সত্যের উপর অটল না 
হন এবং. মানুষের অধিকারে যা কিছু আছে সে ব্যাপারে পাক-পবিত্র মানসের না হন, 
তাহলে তার দ্বারা প্রথম যার ক্ষতি হয় সে হলো রাষ্ট্র ও আমীরুল মু'মিনীন তথা রাষ্ট্র- 
প্রধানের । এ কারণে ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের মত বিজ্ঞ-বিচক্ষণ খলীফা বিচারক 
নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। বিচারক হওয়ার জন্য অনেকগুলো 
গুণ থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন এবং সেভাবে নির্বাচন করে কিছু বিচারক 
নিয়োগ করেন। তিনি কেবল বিচারক নিয়োগ করেই বসে থাকেননি, তাদেরকে সর্বদা 
সময়োপযোগী দিক নির্দেশনাও দিয়েছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, ‘উমারের সাফল্যের 
পিছনে এই বিচারকদের বিরাট অবদান রয়েছে। 


মুযাহিম ইবন যুফার বলেন :*”২ 
Umls Gal oe Wid 35901 Jal 139 3 yl 8 02 PF SE 3S 
of: Loy 3 SUS Las oe Ul bol of as | JG ‘Ub, 
Ube 352 ly Valo 0352 oly cligic 0352 ols clo 0359 0s Une 0350 
pl be di 
‘আমি কৃফার একটি প্রতিনিধি দলের সংগে ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের নিকট 
গেলাম। তিনি আমাদের শহর, আমীর ও কাজী সম্পর্কে জানার জন্য আমাদেরকে 
জিজ্ঞেস করলেন। তারপর বললেন : পাঁচটি বৈশিষ্ট্যের কোন একটি যদি কোন কাজীর 
মধ্যে না থাকে তাহলে তার একটি ক্রটি বলে বিবেচিত হয়। ১. তিনি হবেন বুদ্ধি-দীপ্ত, 
২. তিনি হবেন ধৈর্যশীল, ৩. তিনি হবেন নিষ্ধলুষ চরিত্রের অধিকারী, 8. তিনি হবেন দৃঢ় 


ও অনমনীয়, ৫. তিনি হবেন এমন জ্ঞানী, কিছু জানা না থাকলে তা অন্যকে জিজ্ঞেস 
করে জেনে নেবেন’ 


‘তিনি বিচারকের গুণ-বৈশিষ্ট্য সম্পর্কে আরো বলেছেন :*** 
eas ALS OUS 2 ls: JS LD Ja> a> SWI ON 13! 


২৮২. তাবাকাত-৫/৩৬৯-৩৭০; শাজারাত আয যাহব-১/২০ 
২৮৩. আল-‘ইকদ আল-ফারীদ-১/৮৪ 


১২৮ তাবি“‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


sits cll Jal 5st RY IF sails rl cE > c eb) 
‘একজন কাজীর মধ্যে যখন পাঁচটি গুণ-বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তখন তিনি হন একজন 
পূর্ণ কাজী । ১. পূর্ববর্তী বিচার-ফয়সালা সম্পর্কে জ্ঞান থাকা, ২. লোভ-লালসা 
হতে পবিত্র থাকা, ৩. বিবদমান পক্ষদ্বয়ের প্রতি ধৈর্য ও সহনশীল থাকা, ৪. পূর্ববর্তী 
ইমামদের অনুসরণ করা এবং ৫. জ্ঞানী ও সিদ্ধান্ত দানের যোগ্যতাসম্পর্ ব্যক্তির সাথে 
পরামর্শ করা ।' 
অপর একটি বর্ণনা মতে, তিনি পূর্বে উল্লেখিত গুণগুলোর সাথে আরো একটি গুণের 
কথাও বলেছেন। তা হলো : তিনি মানুষের তিরস্কার ও সমালোচনার ব্যাপারে হবেন 
বেপরোয়া ।* 
এসব মূলনীতি ও মাপকাঠির আলোকেই ‘উমার তাঁর সকল কাজী নিয়োগ করেন। তিনি 
কাজীদের নিয়োগ দান করেই বসে থাকেননি, বরং সব সময় তীদের করণীয় সম্পর্কে 
দিক নির্দেশনাও দিয়েছেন। যেমন তিনি বলেছেন :** 
EL SS Al tana Sl i> Y SoS LE Elid 33, past IG 1S 

ayes ols 

‘যখন বাদী তার এক চোখ উপড়ানো অবস্থায় আপনার নিকট আসে তখন বিবাদী না 
আসা পর্যন্ত তার পক্ষে রায় দিবেন না। কারণ, হতে পারে তার দু'চোখই উপড়ে 
ফেলা হয়েছে ।' 
খুরাসানে কাজী হিসেবে নিয়োগ দানের জন্য ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয একজন 
উপযুক্ত লোক খুঁজছিলেন। তিনি আবূ মিজলাযকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন : 
অমুক ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন? বললেন : কৃত্রিমভাবে প্রস্তুতকৃত । সে এর 
উপযুক্ত নয়। আবার জিজ্ঞেস করলেন : অমুক? বললেন : দ্রুত রেগে যায়, মোটেই খুশী 
হয় না। প্রচুর চায়, খুব কম বিরত হয়। ভাইকে হিংসা করে, পিতার সাথে পাল্লা দেয় 
এবং দাসকে তুচ্ছ জ্ঞান করে। তিনি আবার প্রশ্ন করেন : অমুক? বললেন : সমকক্ষের 
সাথে প্রতিযোগিতা করে, শত্রুর সাথে শত্রুতা করে এবং যা খুশী তাই করে। ‘উমার 
মন্তব্য করেন : এদের কারো মধ্যে কোন কল্যাণ নেই ।*** 
‘উম্মার ইবন ‘আবদিল ‘আযীয মায়মূন ইবন মিহ্রানকে ‘আল-জাযীরা'র বিচার ও রাজস্ব 
বিভাগের দায়িত্বে নিয়োগ করেন। কিছুদিন পর মায়মূন অব্যাহতি চেয়ে তাকে লিখলেন : 
‘আমি একজন দুর্বল বয়োবৃদ্ধ মানুষ । আমাকে মানুষের ঝগড়া-বিবাদের বিচার করতে 
হয়। আমার সাধ্যাতীত বোঝা আমার কাধে চাপিয়েছেন।'’ জবাবে ‘উমার লিখলেন :**' 


২৮৪. ইবনুল জাওযী-২৭৫ 

২৮৫. আল-‘ইকদ আল-ফারীদ-১/৮৪; আল-কামিল ফিত তারীখ-৪/৪৯৩ 
২৮৬. আল-‘ইকদ আল-ফারীদ-১/১৫ 

২৮৭. কিতাবুল খারাজ-১১৫; ইবনুল জাওযী-১১৯ 


১৭ তাবি‘ঈদের জীবনকথা ১২৯ 


www.amarboi.org 


OU dl db pl Shale adh ly cd OGL o3ly cll ZINN 2! 


(Sa Ny 023 pO PG U 0555 cpt pase SS BLISS y wlll 
‘পবিত্র ও পরিচ্ছন্ন কর আদায় করুন। যা কিছু আপনার নিকট স্পষ্ট হবে কেবল সে 
ব্যাপারে ফয়সালা করবেন। কোন ব্যাপার আপনার নিকট অস্পষ্ট হলে তা আমাকে 
অবহিত করবেন। কোন কিছু বেশী হলেই মানুষ যদি তা পরিত্যাগ করতো তাহলে দীন 
ও দুনিয়ার কিছুই বিদ্যমান থাকতো না!” 
তিনি কাজীদেরকে মানুষের সাথে বসতে, সর্বসাধারণের জন্য দরজা খোলা রাখতে এবং 
আদল ও ইনসাফের ভিত্তিতে তাদের অধিকার লাভের পথ সহজসাধ্য করতে সব সময় 
নির্দেশ দিতেন মদীনার কাজী ও আমীর ইবন হাযমকে লিখলেন :** 
S23) Elly lal Sf ps wl nll Eyal tli sf gly SU! 

i> ss Jails BT Al sm al 

‘আপনি আপনার বাড়ীতে বসে থাকা পরিহার করুন । মানুষের মধ্যে বের হোন এবং 
বৈঠকে, দেখা-সাক্ষাতে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করুন । কারো উপর কেউ যেন 
আপনার নিকট প্রাধান্য না পায় ।' 
‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের কাজীগণ অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর 
অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। মানুষের ঝগড়া-বিবাদের মীমাংসা এবং 
মজলুমের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা রাত-দিন একাধারে কাজ করেন। 
তাদের খলীফার নিষ্ঠা ও একান্তিকতার দীপ্তি ও আভায় তীদের অন্তকরণ ও বুদ্ধি 
আলোকিত হয়ে ওঠে তাই তারা হয়ে ওঠেন সর্বোত্তম খলীফার সর্বোত্তম কাজী । 
ইবরাহীম ইবন জা‘ফর তীর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন :*** 


Sli) SlEUIL alas JUL Sons p> O02 IF C2 M2 199 Ul Sl) 
ol or 
কাজের মত রাতেও কাজ করছেন । ‘উমারের উৎসাহে তিনি একাজ করতেন’ 


সত্য ও সঠিকভাবে বিচার কাজ সম্পন্ন করার প্রথম ও পূর্বশর্ত হলো সাক্ষী ও প্রমাণ । 
ভয়-ভীতি প্রদর্শন করে অথবা লোভ দেখিয়ে যাতে কেউ সাক্ষীকে সাক্ষ্যদান থেকে বিরত 
না রাখে সে ব্যাপায়েও তিনি সতর্ক ছিলেন। তিনি নিজে একটি মামলার একজন সাক্ষীকে 
ভয় দেখানোর অপরাধে এক ব্যক্তিকে তিরিশটি বেত্রাঘাত করেন। এ বিষয়ে তিনি বিভিন্ন 
অঞ্চলের ওয়ালী ও কাজীদেরকে একটি পত্রে লেখেন :*** 


২৮৮. তাবাকাত-৫/৩৪৩ 
২৮৯. প্রাগুক্ত-৫/৩৪ ৭; ইবনুল জাওযী-১০২ 
২৯০. তাবাকাত-৫/৩৮৫ 


১৩০ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ALOU 5s bys NS 5b das als SIT 2) Lob 
‘কোন ন্যায়পরায়ণ সাক্ষীকে কেউ কষ্ট দিলে তাকে তিরিশটি বেত্রাঘাত করুন এবং 
মানুষের সামনে দাড় করিয়ে রাখুন ৷' 
বিচার কাজে তিনি কাজীদেরকে তাদের বুদ্ধি-বিবেক কাজে লাগাতে বলেছেন। আল- 
কিন্দীর ‘তারীখ আল-কুজাত' গ্রন্থে এসেছে, একবার মিসরের কাজী আয়্যাদ ইবন 
‘উবাইদুল্লাহ একটি বিষয়ে ‘উমারের পরামর্শ চেয়ে পত্র লিখলেন। জবাবে ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয লিখলেন :** 
Sly © 0830 YW alas 359 ct lin spl 
‘এ ব্যাপারে আমার নিকট পূর্ববর্তীদের কাছ থেকে কিছু পৌছেনি। বিষয়টি আপনার 
উপর ছেড়ে দিচ্ছি । আপনি আপনার বুদ্ধি-বিবেচনা দ্বারা ফয়সালা করুন ৷' 
‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের শাসনকালের অন্যতম সফলতা এই যে, তিনি সুবিজ্ঞ 
‘আলিম ও দুনিয়ার ভোগ-বিলাস বিমুখ পূ্তঃপবিত্র মানসের আল্লাহভীরু ব্যক্তিবর্গকে 
কাজী হিসেবে নিয়োগ দান করেন, শতকের পর শতক ধরে যাদের সুনাম ও খ্যাতি 
পৃথিবীর মানুষের কানে প্রতিধ্বনিত হতে থাকবে৷ তাদের কয়েকজন হলেন : 
১. ইমাম আল-হাসান আল-বসরী (রহ) : তিনি কিছুদিন বসরার কাজী ছিলেন । তারপর 
তিনি অব্যাহতি চাইলে ‘উমার তাকে অব্যাহতি দেন। 
তিনি বসরার ইমাম এবং তার সময়ের তত্বজ্ঞানী ‘আলিম ৷ মদীনায় জন্মগ্রহণ করেন। 
হযরত ‘আলী ইবন আবী তালিবের (রা) তত্বাবধানে লালিত-পালিত হন। হযরত 
মু‘আবিয়ার (রা) খিলাফতকালে খুরাসানের ওয়ালী রাবী‘ ইবন যিয়াদ তাকে সেক্রেটারী 
হিসেবে গ্রহণ করেন। বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার উপস্থিতিতে মানুষের 
মনে সশ্রদ্ধ ভীতির উদ্রেক হতো । তিনি ক্ষমতাধর ব্যক্তিদের মুখোমুখী নির্ভাঁকভাবে 
তাদের সমালোচনা করতেন, আদেশ-নিষেধ করতেন । সত্য উচ্চারণে কারো পরোয়া 
করতেন না। 
ইমাম আল-গাযালী (রহ) বলেন : কথার দিক দিয়ে, হাসান আল-বসরী ছিলেন 
আম্বিয়াদের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ এবং জীবন যাপনের দিক দিয়ে সাহাবীদের অধিক 
নিকটবর্তী । তিনি ছিলেন চূড়ান্ত পর্যায়ের শুদ্ধভাষী । তার মুখ থেকে সব সময় জ্ঞান ও 
উপদেশপূর্ণ কথা বের হতো। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খলীফা হওয়ার পর 
তাকে লেখেন : 
Ale Spe lsh SEG pl gy Ail 35 
‘এই খিলাফতের দায়িত্ব দ্বারা আমাকে পরীক্ষায় ফেলা হয়েছে। আপনি আমার জন্য 
কিছু সাহায্যকারী দেখুন ।' জবাবে হাসান লেখেন: 


২৯১. আল-‘ইকদ আল-ফারীদ-২/২৫৪ 
তাবি‘ঈদের জীবনকথা ১৩১ 


www.amarboi.org 


Ab il sae ESI Lt Lily cnx DG Wl oUt Li 
‘দুনিয়ার সন্তানরা, তা তাদেরকে আপনি চাইবেন না। আর আখিরাতের সন্তানরা, তা 
তারা আপনাকে চাইবে না । অতএব আপনি আল্লাহর সাহায্য কামনা করুন ।'**২ 
২. ইয়াস ইবন মু‘আবিয়া : হাসান আল-বসরীর স্থলে তাকে নিয়োগ করা হয়। তিনি তীর 
প্রখর স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত ছিলেন। 
৩. ‘আমির আশ-শা'বী : তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ হাদীছ ও ফিকাহ্‌ শাস্ত্রবিদ, ইমাম । 
তিনি কৃফার কাজী ছিলেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের খিলাফতকালের পূর্ণ সময়ে 
তিনি সেখানকার কাজীর দায়িত্ব পালন করেন। 
8. আবূ তুওয়ালা : তিনি একজন আস্থাভাজন নির্ভরযোগ্য ফকীহ ছিলেন। অত্যধিক 
সিয়াম পালনকারী, অতিরিক্ত সালাত আদায়কারী এবং কল্যাণমূলক কাজ সম্পাদনকারী 
মানুষ ছিলেন। 
৫. সুলায়মান ইবন হাবীব আল-মুহারিবী আদ-দিমাশৃকী আদ-দাররানী : দিমাশৃকের 
কাজী ছিলেন। তিনি ছিলেন একজন উঁচু মর্যাদার অধিকারী ইমাম । তার সম্পর্কে 
ইয়াহইয়া ইবন মু‘ঈন বলেন : তিনি তিরিশ বছর যাবত দিমাশৃ্‌কের শাসনকর্তা ছিলেন। 
৬. মায়মূন ইবন মিহ্রান : তিনি ছিলেন একজন ফকীহ, মুফতী ও মুত্তাকী ইমাম । আল- 
জাযীরার বিচার ও কর-খাজনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।*** 


রাষ্ট্র পরিচালনায় তীর কর্মধারা 


অবশ্যই দায়িত্বশীল হতে হবে, চরিত্র ও আদর্শবাদিতায় অনুসরণীয় মানের হতে হবে। 
তার দৃষ্টিতে রাষ্ট্রের চারটি স্তম্ভ । তিনি বলেন :** 


2 elegy 55) SEU 05) JIG: Ue YL 23 US cL of 
Gl alt 651 05) JUl 
‘একজন শাসকের থাকে অনেকগুলো স্তম্ভ । এগুলো ছাড়া সে দৃঢ়পদ হতে পারে না। 


আঞ্চলিক ওয়ালী বা কর্মকর্তা একটি স্তম্ভ, কাজী একটি স্তম্ভ, বায়তুল মাল-এর পরিচালক 
একটি স্তম্ভ এবং চতুর্থটি আমি নিজে ।” 


একজন খলীফা যতই যোগ্যতাসম্পন্ন ও সত্যনিষ্ঠ হোন না কেন এবং সুবিচার প্রতিষ্ঠা ও 
জনগণের কল্যাণের যত সদিচ্ছাই তার থাকুক না কেন তিনি কোনভাবে সফলকাম হবেন 


২৯২. হিলয়াতুল আওলিয়া-১৩১ 

২৯৩. তারাবী, তারীখ-৭/৪৫৭-৪৫৮; তাবাকাত-৫/৩৪১; আল-কামিল ফিত তারীখ-৪/১৫৪-১৫৫; 
আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/১৮৫ 

২৯৪. তাবারী, তারীখ-৭/৪৭৩ 


১৩২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


না যদি না তার পাশে রাষ্ট্রযন্ত্রের কিছু সৎ ও যোগ্য পরিচালক ও উপদেষ্টামণ্ডলী 
থাকেন। এ কারণে তিনি তার পরামর্শক ও সহযোগী হিসেবে কিছু লোক বেছে 
নিয়েছিলেন। তারা সব সময় তাকে সৎ পরামর্শ দিয়েছেন এবং সঠিক কাজটি করার জন্য 
সহযোগিতা করেছেন। 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তার ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থায় আরব ও অনারবের 
মধ্যে সাম্য ও সমতা বিধান করেন। কোন বংশ-গোত্রের প্রতি কোন রকম অন্যায় 
পক্ষপাতিত্ব করেননি। আঞ্চলিক ওয়ালীগণকে কেবল তাদের যোগ্যতা, সততা ও 
ন্যায়পরায়ণতার ভিত্তিতে নিয়োগ দেন এবং যারা সত্য ও আদল-ইনসাফ পরিপস্থী কাজে 
দুঃসাহস দেখান তাদেরকে অপসারণ করেন। এই মূলনীতির ভিত্তিতে তিনি আল- 
জাররাহ ইবন ‘আবদিল্লাহকে অপসারণ করেন। এ কারণে তার সময়কালে সর্বত্র একটা 
সম্প্রীতি ও ধৰ্মীয় ভাব-গাষ্ভীর্য স্পষ্ট হয়ে ওঠে । 

তার এই ন্যায়-নীতি ভিত্তিক সুশাসনে যারা তাকে বিশেষভাবে সাহায্য করেন তাদের 
মধ্যে সর্বাধিক খ্যাতিমান কয়েকজনের নাম নিমে উল্লেখ করা হলো : 

রাজা’ ইবন হায়ওয়া, ইয়াস ইবনু মু‘আবিয়া, ‘আবদুর রহমান ইবন নু‘আইম, ‘আবদুর 
রহমান ইবন ‘আবদিল্লপাহ আল-কাশইয়ারী, ‘আবদুল্লাহ ইবন আল-মুগীরা, মাকহুল 
(শামের ফকীহ), আস-সামহ ইবন মালিক আল-খাওলানী, ‘আদী ইবন আরতাত, আল- 
ইবন আবী যিয়াদ, ‘উবায়দুল্লাহ ইবন ‘উতবা, আল-কাসিম ইবন রাবী‘'আ আল- 
জাওশানী, মায়মূন ইবন মিহ্রান, আবূ কিলাবা, ইয়াধীদ ইবন আবী হাবীব, জা‘ফার ইবন 
রাবী‘আ, ‘আবদুল্লাহ ইবন আবী জা‘ফার (রহ) ও আরো অনেকে ।** 

এখানে কয়েকজনের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো : 

১. রাজা’ ইবন হায়ওয়া (রহ) : তীর সময়ে তিনি শামের শায়খ (ধর্মীয় ব্যক্তিত্ব), 
ওয়ায়িজি ও বাগী ‘আলিম ছিলেন । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যখন আমীর ছিলেন 
এবং পরবর্তীকালে যখন খলীফা হন- উভয় অবস্থায় রাজা’ তার সংগে ছিলেন খলীফা 
সুলায়মান ইবন ‘আবদিল মালিক তাকে সেক্রেটারী হিসেবে গ্রহণ করেন। মূলতঃ তিনিই 
‘উমারকে খলীফা মনোনীত করার জন্য সুলায়মানকে পরামর্শ দেন।*** 

২. ইয়াস ইবন মু‘আবিয়া (রহ) : তিনি ছিলেন বসরার কাজী । তীক্ষু মেধা ও প্রথর 
স্মৃতিশক্তির জন্য যাদেরকে যুগের বিস্ময় বলে মনে করা হতো তিনি তাঁদের একজন । 
তার বুদ্ধিমত্তা ও আন্দাজ-অনুমান সত্যে পরিণত হওয়া প্রবাদে পরিণত হয়। একবার 
তাকে বলা হলো : আপনি একজন বিস্ময়কর মানুষ ছাড়া আপনার মধ্যে আর কোন দোষ 
নেই । বললেন : আমি যা বলি তা কি তোমাদেরকে বিস্মিত করে? লোকেরা বললো : হা! 
বললেন : তাহলে আমাকে দেখে বিস্মিত হওয়া অধিকতর সঙ্গত । 


২৯৫. ‘আলী-ফা‘উর, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল আধযীয-১১০ 
২৯৬. তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১১১; তাহধীব আত-তাহযীব-৩/২৬৫ 


তাবি‘ঈদের জীবনকথা ১৩৩ 


www.amarboi.org 


তিনি ওয়াসিত নগরে গেলেন । কিছুদিন পর সেখানকার অধিবাসীদের বললেন : যে দিন 
আমি আপনাদের এই শহরে এসেছি সেদিনই আমি আপনাদের ভালো ও এন্দ 
লোকগুলোকে চিনে ফেলেছি। লোকেরা জিজ্ঞেস করলো : কিভাবে? বললেন : আমাদের 
সাথে কিছু ভালো লোক আছে এবং তাদের সাথে আপনাদের কিছু লোকের সম্পর্ক গড়ে 
উঠেছে। এর ঠিক বিপরীতে আমাদের সাথে কিছু খারাপ লোক আছে এবং তাদের সাথে 
আপনাদের কিছু লোকের সম্পর্ক গড়ে উঠেছে। এর দ্বারা আমি বুঝেছি আপনাদের ভালো 
মানুষের সাথে আমাদের ভালো মানুষের এবং আপনাদের মন্দ মানুষের সাথে আমাদের 
মন্দ মানুষের সম্পর্ক গড়ে উঠেছে। আল-জাহিজ বলেন : ইয়াস মুদার গোত্রের গর্ব এবং 
কাজীদের পুরোধা । তার আন্দাজ-অনুমান সত্য-সঠিক হতো । বিস্ময়কর দূরদৃষ্টিসম্পনন, 
ইলহাম প্রাপ্ত এবং খলীফাদের নিকট অত্যন্ত মান্যবর ব্যক্তি ছিলেন।**" 

৩. মাকহুল (রহ) : তিনি একজন হাফেজে হাদীছ এবং তার সময়ে শামের ফকীহ 
ছিলেন। তার মূল পারস্যের । কাবুলে জন্ম এবং সেখানে বেড়ে ওঠেন । যুদ্ধবন্দী হিসেবে 
আরবদের হাতে আসেন এবং সেখান থেকে মিসরে এক মহিলার মালিকানায় চলে যান। 
তার সাথেই তার পরিচয় আরোপ করা হয়। অতঃপর দাসত্ব থেকে মুক্তি লাভ করেন। 
ফিকাহ শাস্ত্রে বুৎপত্তি অর্জন করেন। হাদীছের জ্ঞান অর্জনের জন্য ইরাক যান এবং 
সেখান থেকে যান মদীনায় । তৎকালীন মুসলিম খিলাফতের বহু অঞ্চল ও শহর ভ্রমণ 
করেন। অবশেষে দিমাশূ্‌কে স্থায়ীভাবে বসবাস করেন। ইমাম যুহ্রী বলেন : মাকহুলের 
সময়ে ফাতওয়া বিষয়ে তাঁর চেয়ে অধিক দূরদৃষ্টিসম্পন্ন আর কেউ নেই ।** 

8. আস-সামহু ইবন মালিক (রহ) : ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তাকে স্পেনের 
আমীর নিয়োগ করেন। তাকে স্পেনের একটা লিখিত পরিচয় ও বিবরণ লিখে পাঠাতে 
বলেন এবং ভূমি জরিফ করে খারাজ, খুমুস ও ‘উশর নির্ধারণ করার নির্দেশ দেন। নির্দেশ 
অনুযায়ী হি, ১০০ সনে তিনি একটি বিবরণ উপস্থাপন করেন এবং অন্য সকল নির্দেশ 
বাস্তবায়ন করেন। বালাতের যুদ্ধে, স্পেনের মাটিতে তিনি শাহাদাত বরণ করেন। 
তার শাসনাধীন অঞ্চলের রাজধানী ছিল কর্ডোভা। এই কর্ডোভার পুলটি তিনি 
নির্মাণ করেন।*** 

৫. ‘আদী ইবন আরতাত (রহ) : তিনি দিমাশ্‌কের অধিবাসী ছিলেন। সে যুগের অন্যতম 
শ্েেষ্ঠ বুদ্ধিমান ও সাহসী ব্যক্তি । হিজরী ৯৯ সনে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তাকে 
বসরার ওয়ালী নিয়োগ করেন এবং ইরাকে ইয়াযীদ ইবন আল-মুহাল্লাবের বিদ্রোহের 
ডামাডোলে ওয়াসিতে মু‘আবিয়া ইবন ইয়াযীদের হাতে নিহত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এ 
পদে অধিষ্ঠিত থাকেন ।*”? 


২৯৭. ওয়াফাইয়াতুল আ‘ইয়ান-১/৮১; আল-বায়ান ওয়াত তাবয়ীন-১/৫৬ 

২৯৮. তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১০১; আল-আ'‘লাম-৭/৩৮৪ 

২৯৯. নাফন্থত তীব-১/১১১ 

৩০০. আল-মুবাররাদ, আল-কামিল ফিল লুগা-২/১৪৯; তারীখ আল-ইয়া'কুবী-৩/৫২ 


১৩৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


৬. সালিম ইবন ‘আবদিল্লাহ (রহ) : তিনি মদীনার বিখ্যাত সাত ফকীহ্র অন্যতম এবং 
বিশ্বস্ত ‘আলিম ও শ্ৰেষ্ঠ তাবি‘ঈদের একজন । স্বৈরাচারী উমাইয়া খলীফাগণ তাকে ভীষণ 
সম্মান ও সমাদর করতেন। একবার সুলায়মান ইবন ‘আবদিল মালিকের দরবারে যান। 
সুলায়মান নিজ আসন থেকে নেমে তাকে স্বাগতম জানান এবং তাকে সংগে নিয়ে নিজের 
আসনে পাশাপাশি বসান ।*** 

৭. ‘উবায়দুল্লাহ ইবন ‘উতবা (রহ) : তিনি মদীনার বিখ্যাত সাত ফকীহ্‌র অন্যতম ও 
তথাকার মুফতী । তিনি একজন কবি। তার অনেক চমৎকার কবিতা আছে। একটি 
কবিতা আবু তাম্মাম তার বিখ্যাত “আল-হামাসা” সংকলনে সন্নিবেশ করেছেন। তাছাড়া 
আবুল ফারাজ আল-ইসফাহানী তার বিখ্যাত “কিতাবুল আসানী” গ্রন্থে অনেক কবিতা 
সংকলিত করেছেন। তিনি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের একজন শিক্ষক ছিলেন।*”২ 
৮. মায়মূন ইবন মিহ্‌্রান (রহ) : একজন কাজী ও ফকীহ্‌ । তিনি কূফার এক মহিলার 
দাস ছিলেন এবং তিনি তাকে দাসত্ব থেকে মুক্তি দেন। কুফায় বেড়ে ওঠেন। অতঃপর 
রাক্কায় স্থায়ীভাবে বসবাস করেন। তিনি আল-জাযীরার একজন ‘আলিম ও নেতা 
ছিলেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তাকে তথাকার রাজস্ব কর্মকর্তা ও কাজী হিসেবে 
নিয়োগ দেন। ১০৮ হিজরীতে মু‘আবিয়া ইবন হিশাম ইবন ‘আবদিল মালিক সাগর পাড়ি 
দিয়ে যে “কুবরুস” (সাইপ্রাস) অভিযান পরিচালনা করেন তিনি সেই বাহিনীর একজন 
অগ্রবর্তী সৈনিক ছিলেন। হাদীছ বর্ণনায় অত্যন্ত বিশ্বস্ত এবং একজন অত্যধিক 
ইবাদাতকারী ব্যক্তি ছিলেন ।** 

৯. আবূ কিলাবা (রহ) : তার আসল নাম ‘আবদুল্লাহ ইবন যায়দ । একজন আইন ও 
বিচারে পারদর্শী ব্যক্তি ছিলেন। তাকে কাজী হিসেবে নিয়োগ করতে চাইলে তিনি শামে 
পালিয়ে যান এবং সেখানে মারা যান। তিনি একজন বিশ্বস্ত হাদীছ বর্ণনকারী 
ব্যক্তি ছিলেন।*** 

১০. ইয়াধীদ ইবন আবী হাবীব, যিনি ইয়াযীদ ইবন সুওয়াইদ আল-আযদী নামেও 
পরিচিত । তিনি মিসরের মুফতী ছিলেন এবং সেখানে ইল্মে দীন ও ইল্মে ফিকহ্র 
প্রসার ঘটান। ইমাম আল-লাইছ বলেন : ইয়াযীদ আমাদের ‘আলিম ও নেতা । তিনি 
হাদীছের একজন হুজ্জাত ও হাফেজ ছিলেন।*” 


একান্ত ঘনিষ্ঠজন 


তিন ব্যক্তি ছিলেন তার একান্ত ঘনিষ্ঠতজন ও সবচেয়ে বড় সাহায্যকারী । তারা প্রায় 
সবসময় তার সঙ্গে থাকতেন। এ তিনজন ছিলেন তার পরিবারের সদস্য । 


৩০১. হিলয়াতুল আওলিয়া-২/১৯৩; তাহযীব আত-তাহযীব-৩/৪৩৬ 
৩০২. “আলী ফা‘উর, সীরাতু ‘উমার-১১৩ 


৩০৩. তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/৭৪ 
৩০৪. প্রাগুক্ত-১/৯৩ 
৩০৫, তাহযীবু ইবন ‘আসাকির-৭/৪২৬ 


তাবি‘ঈদের জীবনকথা ১৩৫ 


www.amarboi.org 


১. নিজের সুযোগ্যপুত্র আবদুল মালিক, ২. দাস মুযাহিম, ৩. ভাই সাহ্‌ল ইবন ‘আবদিল 
‘আযীয । মায়মূন ইবন মিহ্রান বলেন :*** 


lla ails pdt as ol es Oe I> cy LDN Sh 


~~ 0) eo 
“উমার ইবন ‘আবদিল আযীয, তীর ছেলে ‘আবদুল মালিক ও তার দাস মুযাহিমের 
চেয়ে অধিকতর ভালো তিনজন মানুষ একটি বাড়ীতে আমি আর দেখিনি ৷” 


উপদেষ্টা পরিষদ 

তার উচ্চ পর্যায়ের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ হলেন: মায়মূন ইবন মিহ্রান, রাজা’ ইবন 
হায়ওয়া, রিয়াহ ইবন ‘উবায়দা আল-কিন্দী । উল্লেখিত ব্যক্তিদের চেয়ে একটু নিম্ন 
পর্যায়ের আরো কয়েকজন উপদেষ্টা ছিলেন। তারা হলেন : ‘আমর ইবন কায়স, ‘আওন 
ইবন ‘আবদিল্লাহ ইবন ‘উতবা ও মুহাম্মাদ ইবন আয-যুবায়র আল-হানজালী ।**"' 
তিনি তার সময়ের জ্ঞানী-গুণী, খোদাভীরু, জনগণের সার্বিক অবস্থা সম্পর্কে অভিজ্ঞ ও 
রাজনীতি বিষয়ে পরিপক্ক ব্যক্তিবর্গের নিকট পত্র লিখে তাদের সাহচর্য ও পরামর্শ 
চাইতেন। কেউ কোন পরামর্শ দান করলে তিনি সানন্দে তা গ্রহণ করতেন ও 
বাস্তবায়নের চেষ্টাও করতেন। এ জাতীয় খ্যাতিমান কয়েক ব্যক্তি হলেন : হাসান 
আল-বসরী, সালিম ইবন ‘আবদিল্লাহ ইবন ‘উমার (রা), তাউস, মুহাম্মাদ ইবন 
কা‘ব আল-কারাজী, ‘আমর ইবন মুহাজির, যিয়াদ আল-‘আবদ, ইয়াযীদ আর-রাক্কাশী 
(রহ) ও আরো অনেকে । একবার তিনি মুহাম্মাদ আল-কারাজীর একটি উপদেশের 
পরে বলেন :**” 


48 me Bay p22 Of 0 iS ASUS Cm Slilbs oa fx) 322 UN 
‘আপনার দানের দ্বারা একজন দর্দ্রি ব্যক্তি তার দারিদ্র থেকে মুক্তি পাওয়ার চেয়ে 
আপনার উপদেশ দ্বারা একজন মানুষ ধ্বংস থেকে মুক্তি পাওয়া অধিক ভালো ।' 
একবার তিনি মায়মূন ইবন মিহ্রানকে বললেন : ওহে মায়মূন! খিলাফতের এ দায়িত্ব 
পালনে আমি কিভাবে সহযোগী নির্বাচন করবো এবং কিভাবে তার উপর আস্থা রাখবো? 
মায়মূন বললেন :*** 
U2 Giz G4 YS JI dame tly cGy SUB lig? PASTY 1 oxi wll 

শট ১! Jb J cl 31 aie G23 Sf Ol 3 Sb 

৩০৬. ‘আবদুস সাত্তার আশ-শায়খ, সীরাতু ‘উম্নার-২১৬ 
৩০৭. তাবাকাত-৫/৩৯৫ 
৩০৮. ‘আবদুস সাত্তার আশ-শায়খ, সীরাতু ‘উমার-২১৬ 
৩০৯. তাবাকাত-৫/৩৯৪ 
১৩৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘হে আমীরুল মু'মিনীন! এ নিয়ে ব্যস্ত হবেন না। আপনি হলেন বাজারতুল্য । বাজারে যা 
চলে তাই আসে । মানুষ যখন জানবে আপনার নিকট কেবল সঠিক জিনিসই চলে তখন 
সঠিক জিনিস ছাড়া আর কিছু আপনার নিকট আসবে না’ 

মুহাম্মাদ ইবন কা‘ব একবার তাকে বলেন, যে ব্যক্তির আপনার কাছে কোন প্রয়োজন 
আছে তাকে আপনার সহচর করবেন না । কারণ, তার প্রয়োজন পূরণ হয়ে গেলে তার 
হৃদ্যতাও শেষ হয়ে যাবে। বরং আপনি সহচর করুন এদেরকে :*** 


Aldo isa Sls sls Sin cI! 53 BUSI ol 8 sl 
‘কল্যাণমূলক কাজে মহত্তর, সত্যের পথে ধৈর্যশীল ব্যক্তি, সে আপনাকে সাহায্য করবে 
এবং তার সাহায্যও আপনার জন্য যথেষ্ট হবে ৷’ 
একবার ‘উমার ইবন ‘আবদিল আযীয ইরাকের ফকীহদেরকে ডেকে পাঠালেন । হাসান 


আল-বসরী পেটের 08: যাত তা কায আহে খর্হ্য লা ভয়ে 
একথাগুলো লিখে পাঠালেন : 


SD ol 5 codeilhl wll cla als lg clipes Saaiil of {omit lil 


~~ ol a WW ols cold uS>, cal yl 29 coll ulhls en BY 
042 J> 3 04 lb» cu cols Gal aiall elo Cog c Lial| 
‘হে আমীরুল মু'মিনীন! যদি আপনি অটল থাকেন জনগণও অটল থাকবে, যদি আপনি 
ঝুঁকে যান তারাও ঝুঁকে যাবে। হে আমীরুল মু'মিনীন! যদি আপনি লাভ করেন নূহের 
জীবন, সুলায়মানের শাসন কর্তৃত্ব, ইবরাহীমের দৃঢ় প্রত্যয় ও লুকমানের জ্ঞান, তাহলেও 
আপনাকে বাধা অতিক্রম করা ছাড়া উপায় নেই । সেই বাধার পিছনেই হবে জার্বাত 
অথবা জাহান্নাম । একটা তাকে ভুল করলে অন্যটায় সে প্রবেশ করবে।' 
চিঠিটি ‘উমারের হাতে পৌছলে তিনি সেটা তার দু’চোখের উপর রাখেন । কিছুক্ষণ 
কাদলেন, তারপর বললেন : আমাকে নূহের জীবন, ইবরাহীমের বিশ্বাস, সুলায়মানের 
ক্ষমতা ও লুকমানের জ্ঞান ও প্রজ্ঞা কে দেবে? আমি যদি এসব লাভ করতাম তাহলেও 
পূর্ববর্তীদের পেয়ালা পান করা ছাড়া আমার কোন উপায় থাকতো না।*”* 
একবার তিনি প্রখ্যাত মুহাদ্দিছ তাবি‘ঈ তাউস ইবন কায়সানের নিকট পাঠানো একটি 
পত্রে রাষ্ট্র পরিচালনা বিষয়ে উপদেশ চেয়ে পাঠালেন । জবাবে তাউস দশটি বাক্য লিখে 
পাঠান । তার কয়েকটি বাক্য নিন্নরূপ :*** 


4 1723 Jo 35 d>ly LES Jl dx334 ST OB coxiapll lly dale 


৩১০. ইবনুল জাওযী-১৪৭ 


৩১১. প্রাগুক্ত 
৩১২. ‘আবদুস সাত্তার আশ-শায়খ-২২১ a 
১৮- তাবি'ঈদের জীবনকথা ১৩৭ 


www.amarboi.org 


ET Er ly «aS Luss call Jil 3 Sb, all ro— > 

OR ri 
‘হে আমীরুল মু'মিনীন! আপনার প্রতি সালাম । মহাপরাক্রমশালী মহিমান্বিত আল্লাহ 
একখানি গ্রন্থ নাযিল করেছেন। তাতে কিছু হালাল ও কিছু হারাম করেছেন। তাতে কিছু 
দৃষ্টান্ত উপস্থাপন করে কিছু অংশকে করেছেন সুদৃঢ়, আর কিছু অংশকে করেছেন 


সাদৃশ্যপূর্ণ । অতঃপর আল্লাহর হালালকে হালাল ও আল্লাহর হারামকে হারাম ঘোষণা 
করুন। আল্লাহর দৃষ্টান্তের ক্ষেত্রে চিন্তা করুন, তাঁর নির্দেশ মত কাজ করুন এবং তার 
সাদৃশ্যপূর্ণ অংশে ঈমান আনুন । আস্-সালামু আলাইকুম ৷' 

একবার মুহাম্মাদ ইবন আল-কারাজী ‘উমার ইবন ‘আবদিল আখধযীযের নিকট গিয়ে 
দেখেন, তিনি মজলিসে উপস্থিত একজনের উপদেশমূলক বক্তব্য শুনে কাদছেন। 
মুহাম্মাদ তখন দুনিয়া, আখিরাত ও খিলাফত পরিচালনা বিষয়ে বেশ দীর্ঘ একটা ভাষণ 
দেন। তার কিছু অংশ নিম্নরূপ :*** 


lies cays ly nll wo lS os Gy BHI LST tox wll 
Ul > 43 Ul SU Lb Ue AE 15 2 p59 pS Uy l322> 
Bas By Nl lol Ue 5b Josh lie 132325 par gicl onl 
SBSH: ox da ALS 3 Laxly coxell mlb dl GU... 125 UN) 
S2> Jal 2 EU - L233 a sh 233 51 Sas 0952 Of ES SHI 
II Of pa LLG US 2 she Sb SB als IL OMSNy dag 523 
eB aly vlad hey oly pSBly cox pil dl GL cle 
do Bo: ry dL oD LSet 2 05 2 SN SEIS 
M53 131) cE Oe nih x2 SE 9 IBLE) > 

4 ob dls, 


‘হে আমীরুল মু'মিনীন! এ দুনিয়া হচ্ছে একটি বাজারের মত । এখান থেকে কেউ 
লোকসান দিয়ে বাড়ী ফেরে, কেউ ফেরে লাভবান হয়ে । এ দুনিয়া দ্বারা বহু জাতি- 
সম্প্রদায় প্রতারিত হয়েছে যেমন আমরা হচ্ছি। অবশেষে মৃত্যু এসে তাদের সবকিছু 


৩১৩. ইবনুল জাওযী-১৫৭-১৫৯ 


১৩৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ঘিরে ফেলেছে এবং তিরস্কৃত অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আখিরাতের 
জীবনে তারা যা চেয়েছে তার জন্য কোন পাথেয় যেমন তারা সংগে নিয়ে যায়নি, তেমনি 
যা চায়নি তা থেকে রক্ষারও ব্যবস্থা করে যায়নি । 
হে আমীরুল মু'মিনীন! আল্লাহকে ভয় করুন এবং আপনার অন্তরে দু'টি পথের যে কোন 
একটিকে স্থান দিন। যখন আপনি আপনার মহান প্রভুর সামনে উপস্থিত হবেন তখন যে 
জিনিস আপনার সংগে থাকা আপনি পছন্দ করেন তার দিকে দৃষ্টি দেন। তার বিনিময় 
অন্বেষণ করুন সেই দিনের জন্য যে দিন কোন বিনিময় গ্রহণ করা হবে না। আপনি সেই 
পণ্য-সামগ্রীর দিকে অবশ্যই যাবেন না যা আপনার পূর্ববর্তীদের সামনে উপস্থাপন করা 
হয়েছে। আপনি চাইবেন, তা যেন আপনার সামনে থেকে দূর হয়ে যায়। 
হে আমীরুল মু'মিনীন! আল্লাহকে ভয় করুন । সকল দরজা খোলা রাখুন, পর্দা (নিরাপত্তা 
প্রহরী) সহজ করুন এবং মজলুমকে সাহায্য ও জালেমকে প্রতিহত করুন যার মধ্যে 
তিনটি জিনিস থাকে আল্লাহর প্রতি তার ঈমান পূর্ণতা লাভ করে। কেউ যখন সস্তুষ্ট হয়, 
তখন তার এই সন্তুষ্টি তাকে মিথ্যার মধ্যে নিয়ে যায় না। রাগান্বিত হলে তার রাগ তাকে 
সত্য থেকে বের করে দেয় না। আর ক্ষমতাবান হলে তার অধিকার বহির্ভূত কোন কিছু 
হাতিয়ে নেয় না।” 
একবার আবূ হাযিম (রহ) ‘উমার ইবন ‘আবদিল আধযীযকে নিমের কথাটি লিখে 
পাঠালেন :*** 
dale 2s Gx J YUN aly 5g - Ll ale - lane SAS of ddI GSI 
Jagd ol 3 BIS ca 
‘আপনি মুহাম্মাদ (সা)-এর সাক্ষাতকে ভয় করুন । এমতাবস্থায় যে, আপনি রিসালাতের 
প্রচার করছেন তার প্রতি বিশ্বাস সহকারে এবং তিনি আপনার বিরুদ্ধে সাক্ষী হবেন তার 
উম্মাতের উপর নিকৃষ্টভাবে খিলাফত পরিচালনার ব্যাপারে ৷” 
আরেকবার ‘উমার আবূ হাষিমকে বললেন : আবূ হাযিম, আপনি আমাকে কিছু উপদেশ 
দান করুন । আবূ হাযিম বললেন :** 


ccd OS ad OOS ol sb bl cal) Lis Soll hal pS ab 
OS 535 cioldl U5 Ss 0350 of 0yS5Ly OSI 4 ISS 


‘আপনি শুয়ে পড়ুন । তারপর মৃত্যুকে আপনার মাথার পাশে রেখে দিন। তারপর ভেবে 
দেখুন, মৃত্যুর সময় আপনি কিসের মধ্যে থাকতে পছন্দ করেন, এখনই তার 
মধ্যে থাকুন। তেমনিভাবে মৃত্যুর সময় যার মধ্যে থাকতে অপছন্দ করেন তা এখনই 
ছেড়ে দিন৷” 


৩১৪. প্রাগুক্ত 
৩১৫. প্রাগুক্ত, হিলয়াতুল আওলিয়া-৫/৩১৭ 


তাবি‘ঈদের জীবনকথা ১৩৯ 


www.amarboi.org 


আঞ্চলিক শাসনকর্তাদের অপসারণ 


উমাইয়্যাদের স্বৈরাচারী রাষ্ট্র পরিচালন ব্যবস্থার প্রভাব-প্রতিক্রিয়া কেবল তাদের মধ্যে 
সীমাবদ্ধ ছিল না, বরং তারা সাধারণ মানুষের জান-মাল নিয়েও ছিনিমিনি খেলতে অভ্যস্ত 
হয়ে পড়েছিল। এ কারণে যতদিন এ ধরনের শাসনকর্তাদেরকে অন্যদের জন্য শিক্ষণীয় 
পদ্ধতিতে অপসারণ না করা হতো ততদিন রাষ্ট্রের শাসন-শৃঙ্খলা যথাযথভাবে প্রতিষ্ঠিত 
হতে পারতো না। যার ভিত্তি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয আদল ও ইনসাফের উপর 
স্থাপন করতে চাচ্ছিলেন। এ কারণে তিনি জোর-জবরদস্তী আত্মসাৎকৃত অর্থ-সম্পদ 
ফেরত দানের পর ন্যায় ও ইনসাফভিত্তিক প্রশাসন থেকে এ জাতীয় প্রজা-পীড়ক 
শাসনকর্তাদের বিতাড়নে উদ্যোগী হন । এরই ধারাবাহিকতায় সর্বপ্রথম তিনি খুরাসানের 
শাসনকর্তা ইয়াযীদ ইবন মুহাল্লাবকে অপসারণ করেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
পূর্ব থেকেই এই ইয়াযীদকে পছন্দ করতেন না। আর ইয়াযীদও ‘উমারকে একজন 
রিয়াকায় বলে মনে করতো । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খলীফা হওয়ার পর হিজরী 
১০০ সনে তাকে লিখলেন : “অন্য কাউকে দায়িত্ব দিয়ে তুমি চলে এসো ৷” 

তিনি নিজ পুত্র মাখলাদকে তথাকার ওয়ালীর দায়িত্ব দিয়ে যে সকল জিনিস ও সম্পদ 
পুঞ্জিভূত করেছিলেন তা নিয়ে সরে পড়তে চেয়েছিলেন; কিন্তু তথাকার অধিবাসীরা বাধা 
দেয়। তিনি বসরায় চলে যান। সেখানে ‘উমার (রহ) কর্তৃক নিয়োগকৃত ওয়ালী ‘আদী 
ইবন আরতাত তার সাথে দেখা করে খলীফা ‘উমারের (রহ) একটি চিঠি তাকে দেন। 
ইয়াযীদ ইবন মুহাল্লাব ৮0১; ২ (শুনলাম ও মেনে নিলাম) বলে তার আনুগত্য মেনে 
নেন। ‘আদী তাকে বন্দী করে ‘উমারের নিকট হাজির করেন। ‘উমার তাকে জিজ্ঞেস 
করেন : আমি পূর্ববর্তী খলীফা সুলায়মানকে লেখা আপনার একটি পত্র পেয়েছি, তাতে 
আপনি দুই কোটি দিরহাম জমা করেছেন বলে উল্লেখ করেছেন। সেই অর্থ কোথায়? 
ইয়াযীদ প্রথমে অস্বীকার করলেও পরে বলেন, আমাকে ছেড়ে দিন, আমি তা সংগ্রহ করে 
দেব। ‘উমার বললেন : কোথা থেকে? বললেন : মানুষের নিকট থেকে । ‘উমার 
বললেন : আবার তাদের নিকট থেকে? না, সে সুযোগ তোমাকে দেওয়া হবে না। 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তার নিকট সম্পূর্ণ অর্থ দাবী করেন। সে বললো : 
“সুলায়মানের নিকট আমার যে স্থান ও মর্যাদা ছিল তা আপনি জানেন। আমি 
সুলায়মানকে এই অর্থের কথা এজন্য জানিয়েছিলাম যে, মানুষ কথাটি জেনে যাক । 
আমার তো বিশ্বাস ছিল সুলায়মান কখনো আমার নিকট এ অর্থ দাবী করবেন না।” তার 
জবাবে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয সন্তুষ্ট হলেন না । তাকে বললেন : “আল্লাহকে ভয় 
কর। এ অর্থ তোমার নিকট গচ্ছিত আমানত । ফেরত দাও । এ মুসলমানদের অধিকার, 
আমি মাফ করতে পারিনে।”- একথা বলে তিনি তাকে জেলে ঢুকিয়ে দেন। 

খুরাসানের ওয়ালী নিয়োগ করেন এবং তাকে মাখলাদ ইবন ইয়াযীদকে বন্দী করার 
নির্দেশ দেন। তাকে আরো নির্দেশ দেন, কেবল নামাযের জন্য ছাড়া মাখলাদের হাতকড়া 


১৪০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ও বেড়ী খোলা যাবে না। আল-জাররাহ তাকে বন্দী করে হাতকড়া পরানো অবস্থায় 
‘উমারের নিকট পাঠিয়ে দেন। মাখলাদ যখন খলীফার নিকট পৌছেন তখন তার মাথায় 
ছিল সাদা টুপি এবং পরনের কাপড় ছিল মাটি অথবা পায়ের গিরার উপরে । 
‘উমার তাকে লক্ষ্য করে বলেন : তোমার সম্পর্কে আমি যে তথ্য পেয়েছি, তোমার 
এখনকার এ অবয়ব তার বিপরীত । তখন আল-জাররাহ বললেন :*** 

bad Syed Bly Gll lil 3] L530 ssl 
‘আপনারা হলেন ইমাম (নেতা) । আপনারা কাপড় ঝুলিয়ে চললে আমরাও ঝুলিয়ে চলি, 
আর আপনারা গুটিয়ে চললে আমরাও গুটিয়ে চলি ৷” 
তাবারীর ইতিহাসে একথাও বর্ণিত হয়েছে যে, আল-জাররাহ খুরাসানে পৌছার পর 
মাখলাদ সেখান থেকে যাত্রা করে। পথে যে জনপদ ও শহর অতিক্রম করেছিল সেখানে 
মানুষের মধ্যে দু'হাতে অঢেল অর্থ বিলাতে থাকে। এভাবে এক সময় ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীযের সামনে উপস্থিত হয়। খলীফার সামনে দাড়িয়ে প্রথমে আল্লাহর 
হামদ ও রাসূলের প্রতি দরূদ ও সালাম পেশের পর খলীফাকে লক্ষ্য করে বলে, আল্লাহ 
আপনাকে খলীফা বানিয়ে সমগ্র উম্মাতের প্রতি অনুগ্রহ করেছেন। কেবল আমরাই 
আপনার কারণে বিপদগ্রস্ত হয়ে পড়েছি। আপনার খিলাফতে আমাদের উপর এমন 
মুসীবত আপতিত হওয়া উচিত নয়। আপনি এই বৃদ্ধকে (ইয়াযীদ) কেন বন্দী করে 
রেখেছেন? তার নিকট যদি কিছু দাবী থাকে তা আমি পূরণ করছি। আপনি আমার সঙ্গে 
একটি আপোষ-মীমাংসায় আসুন । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয বললেন, যতক্ষণ 
সম্পূর্ণ পাওনা পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত কোন রকম আপোষ নেই । সে 
বললো : ‘আপনার নিকট যদি কোন সাক্ষী-প্রমাণ থাকে তাহলে সেই অনুযায়ী কাজ 
করুন । আর প্রমাণ না থাকলে ইয়াযীদের বক্তব্যকে সত্য বলে বিশ্বাস করুন । তা না 
হলে তার নিকট থেকে হলফ নিন। তিনি হলফ করতে অস্বীকার করলে তার সাথে 
আপোষ করুন ।' ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয বললেন : সম্পূর্ণ অর্থ পরিশোধ না করা 
পর্যন্ত তার ব্যাপারে অন্য কোন উপায় দেখছি না। 


এই আলোচনার পর মাখলাদ ফিরে আসে এবং এর কিছুদিন পর মারা যায়। এখন 
ইয়াযীদ এই অর্থের একটি পয়সাও দিতে দৃঢ়ভাবে অস্বীকার করে। এ কারণে ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীয তাকে একটি জোব্বা পরিয়ে উটের উপর চড়িয়ে “দাহ্লাক”-এর 
দিকে নির্বাসন দেন। এ অবস্থায় চলতে চলতে পণ্নে যাকে পাচ্ছিলো তাকে লক্ষ্য করে 
বলছিল, আমার কি কোন গোত্র নেই? আমাকে কেন দাহ্‌লাক-এ নির্বাসন করা হচ্ছে? 
সেখানে তো কেবল পাপাচারী, ডাকাত ও সন্দেহভাজন লোকদের পাঠানো হয়।. 
সুবহানাল্লাহ! আমার কি কোন গোত্র নেই? ইয়াযীদের গোত্রের উপর তার এই 
উত্তেজনামূলক আবেদনের দারুণ প্রভাব পড়লো। তারা ভীষণ অসন্তুষ্ট হলো। একথা 


৩১৬. তারীখ আল-ইয়া'কুবী-২/৩০২ 


তাবি‘ঈদের জীবনকথা ১৪১ 


www.amarboi.org 


সালামা ইবন নু‘'আইম আল-খাওলানী অবগত হয়ে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের 
নিকট গেলেন এবং ইয়াযীদের গোত্রের অসস্তুষ্টির কথা জানালেন তিনি খলীফাকে 
একথাও বললেন, হয়তো ইয়াযীদের গোত্র তাকে পথ থেকে ছিনতাই করে নিয়ে যাবে। 
এর প্রেক্ষিতে ‘উমার তাকে ফিরিয়ে এনে জেলে বন্দী করে রাখেন । ‘উমারের মৃত্যু পর্যন্ত 
সে জেলেই ছিল। 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীয অন্তিম রোগ শয্যায় । এ খবর পেয়ে কারা অভ্যন্তরে 
ইয়াধীদ ইবন মুহাল্লাব দারুণ বিচলিত হয়ে পড়ে । কারণ, সে ইযায়ীদ ইবন ‘আবদিল 
মালিকের এক নিকট আত্মীয় আবূ ‘আকীলের উপর একবার নির্যাতন চালিয়েছিল । যার 
প্রেক্ষিতে ইয়াধীদ ইবন ‘আবদিল মালিক শপথ করেছিলেন যে, যদি কখনো সুযোগ 
আসে তাহলে ইয়াযীদ ইবন মুহাল্লাবের চামড়া দিয়ে জুতোর তলা বানিয়ে ছাড়বেন। 
এখন ইয়াযীদ ইবন মুহাল্লাব জেলের ভিতরে বসে ভেবে দেখলেন, ‘উমার ইবন ‘আবদিল 
‘আধযীযের পরে তিনিই খলীফা হবেন। আর তখন তার শপথ পূরণ করার পথে কোন 
বাধা থাকবে না। ইয়াযীদ ইবন মুহাল্পাব জেল থেকে পালানোর সিদ্ধান্ত নিল । নিজের 
চাকর-বাকর ও চাচাতো ভাইদের বলে রাখলো তারা যেন এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য 
কিছু সোয়ারী প্রস্তুত রাখে। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয আরো বেশী অসুস্থ্য হয়ে 
পড়লে সে কারাগার থেকে পালিয়ে যায়। সঙ্গী-সাথীদের সাথে মিলিত হওয়ার জন্য 
পূর্বেই একটি স্থান নির্ধারিত ছিল। সেখানে পৌছে দেখে কেউ নেই । সেখান থেকে স্ত্রীকে 
সংগে নিয়ে যাত্রার পূর্বে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে একটি পত্র লেখে । যার মর্ম 
এরূপ : “যদি আপনার বাচার আশা থাকতো, আল্লাহর কসম আমি পালাতাম না। কিন্তু 
ইয়াধখীদ ইবন ‘আবদিল মালিকের উপর আমার মোটেই বিশ্বাস নেই” ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয চিঠি পাঠ করে বলেন, হে আল্লাহ! ইয়াধীদ যদি এই উম্মাতের 
অকল্যাণ করতে চায় তাহলে আপনি তাদেরকে তার অকল্যাণ থেকে বাচান এবং তার 
ষযড়যন্ত্রকে তার দিকে ফিরিয়ে দিন।” ইয়াযীদ পালিয়ে যুকাকে পৌছে । সেখানে কায়স 
গোত্রের কিছু লোকের সাথে হ্যায়ল ইবন যুফার আগে থেকেই উপস্থিত ছিল। তারা 
ইয়াযীদ ইবন মুহাল্লাবের পালানোর খবর পেয়ে তার পিছু ধাওয়া করে তার জিনিসপত্র 
লুটপাট ও কয়েকটি দাস বন্দী করে।**' 

ইয়াযীদ ইবন মুহাল্লাবের পরে আল-জাররাহ এক বছর পাঁচ মাস খুরাসানের ওয়ালী 
ছিলেন। এরপর ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তাকেও অপসারণ করেন। এর কারণ 
হিসেবে বলা হয়েছে যে, ইয়ায্্দ ইবন মুহাল্লাব তার শাসনকালে জাহ্‌ম ইবন যাহরকে 
জুরজানের ওয়ালীর পদে নিয়োগ দেন। ইয়াযীদ গ্রেফতার হওয়ার পর ইরাকের 
শাসনকর্তা জাহ্‌মের স্থলে অন্য এক ব্যক্তিকে তথাকার ওয়ালীর পদে নিয়োগ দিয়ে 
পাঠান। সে জুরজানে পৌছালে জাহ্‌ম উক্ত ব্যক্তিকে তার সঙ্গী-সাথীসহ বন্দী করে ফেলে 
এবং সে নিজে পঞ্চাশ জন লোক নিয়ে খুরাসানের দিকে যাত্রা করে । আল-জাররাহর 


৩১৭. আবদুস সালাম নাদবী, সীরাতে ‘উমার :৪৬-৪৭ 


১৪২ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


সাথে সাক্ষাতের পর তিনি বলেন, তুমি যদি আমার চাচাতো ভাই না হতে তাহলে আমি 
তোমার এমন আচরণ সহ্য করতাম না । জবাবে জাহ্‌ম বলে : “আত্মীয়তার এ সম্পর্ক না 
থাকলে আমিও আপনার নিকট আসতাম না।” অতঃপর আল-জাররাহ তার এই গুনাহর 
কাফ্‌ফারার জন্য তাকে একটি যুদ্ধে পাঠিয়ে দেয় । যুদ্ধ শেষে বিজয়ীর বেশে সে ফিরে 
এলে আল-জাররাহ সে কথা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে অবহিত করেন। অতঃপর 
দুইজন আরব ও একজন অনারব মোট তিন জনের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি 
দলকে ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের নিকট পাঠান । তারা খলীফার দরবারে পৌছার 
পর আরবীয় ব্যক্তিদ্বয় কথা বললেন, কিন্তু অনারব ব্যক্তিটি চুপ থাকলো । ‘উমার তাকে 
চুপচাপ বসে থাকতে দেখে বললেন : তুমিও তো প্রতিনিধি দলের সদস্য, কোন কথা 
বলছো না কেন? সুযোগ পেয়ে এবার সে বললো : আমীরুল মু'মিনীন! বিশ হাজার 
মাওয়ালী (অনারব) জিহাদ করছে, কিন্তু তারা কোন বেতন-ভাতা পাচ্ছে না । আর এ 
রকম সংখ্যক যিম্মী মুসলমান হয়েছে। তা সত্বেও তাদের নিকট থেকে এখনো জিযিয়া 
আদায় করা হচ্ছে। আমাদের আমীর একজন অত্যাচারী ও পক্ষপাতী । মিম্বরের উপর' 
দাড়িয়ে তিনি বলেন, আমি একজন দয়ালু হিসেবে এসেছিলাম, কিন্তু এখন একজন 
পক্ষপাতী মানুষ হয়ে গিয়েছি। আমার সম্প্রদায়ের একজন মানুষ অন্য সম্প্রদায়ের 
হাজার হাজার মানুষের চেয়ে আমার অধিক প্রিয় । তার অত্যাচারের সীমা এই যে, তার 
জামার হাতা এত প্রশস্ত যে তা জামার অর্ধেকে গিয়ে পড়ে। এখনো পর্যন্ত হাজ্জাজের 
একটি তরবারি তার নিকট আছে এবং জুলুম ও বাড়াবাড়িমূলক কাজ করেন।” 

তার বক্তব্য শুনে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয দারুণ খুশী হলেন। বললেন : 
“প্রতিনিধি দলে এমন লোকেরই আসা উচিত ।” তখনই তিনি আল-জাররাহকে 
লিখলেন : “যারা কিবলার দিকে মুখ করে নামায আদায় করে, এমন সকল মানুষের 
জিযিয়া মওকুফ করে দাও ৷” 


তীর এই ফরমান প্রচার হওয়ার সাথে সাথে এত বেশী সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে 
যে, লোকেরা আল-জাররাহকে পরামর্শ দিল : 

“মানুষ কেবল জিযিয়া থেকে রেহাই পাওয়ার জন্য ইসলাম খহণ করছে। তাদের খাত্না 
করুন, তাহলে পরীক্ষা হয়ে যাবে।” আল-জাররাহ এসব কথা ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযকে জানালেন । তিনি লিখলেন : “আল্লাহ মুহাম্মাদকে (সা) দা‘ঈ (আহ্বানকারী) 
হিসেবে পাঠিয়েছিলেন খাত্নাকারী হিসেবে নয়।” এরপর তিনি দরবারে উপস্থিত 
লোকদের বললেন, আপনারা আমাকে এমন একজন লোকের নাম বলুন যার নিকট আমি 
খুরাসানের প্রকৃত অবস্থা জিজ্ঞেস করতে পারি । লোকেরা আবূ মিজলাযের নাম বললো । 
এবার ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয আল-জাররাহকে লিখলেন, তুমি আবূ মিজলাযকে 
সঙ্গে নিয়ে দ্রুত চলে এসো । আল-জাররাহ আবদুর রহমান ইবন নু'আয়ম আল-গামিদীর 
হাতে যুদ্ধ এবং ‘আবদুল্লাহ ইবন হাবীবের হাতে খারাজের দায়িত্ব অর্পণ করে হিজরী 
১০০ সনের রামাদান মাসে যাত্রা করেন । খলীফার সামনে উপস্থিত হলে তিনি তাকে প্রশ্ন 
করেন : সেখান থেকে কবে যাত্রা করেছো? বললেন : রামাদান মাসে । খলীফা বললেন : 


তা্বি'ঈদের জীবনকথা ১৪৩ 


www.amarboi.org 


যে তোমাকে জালিম বলেছে, ঠিক বলেছে। রামাদান শেষ করে এলে না কেন? আসার 
সময় আল-জাররাহ করজ হিসেবে বায়তুল মাল থেকে বিশ হাজার দিরহাম নিয়েছিলেন। 
সেই অর্থ খলীফার পক্ষ থেকে বায়তুল মালে ফেরত দানের জন্য তিনি আবেদন 
করেন। জবাবে খলীফা বলেন : যদি তুমি রামাদানের পরে আসতে তাহলে আমি 
পরিশোধ করতাম । অবশেষে তার গোত্রের লোকেরা নিজেদের ভাতা থেকে সেই অর্থ 
পরিশোধ করে। 

উল্লেখিত অভিযোগ ছাড়াও আল-জাররাহর জুলুম ও সীমা লংঘনের আরো অনেক প্রমাণ 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের হাতে আসে। আল-জাররাহ প্রথম যখন খুরাসানে 
আসেন তখন তিনি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে লেখেন : “এখানকার কিছু মানুষ 
বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহর হক বা অধিকারসমূহকে বাধাখস্ত করতে চায় । 
তরবারি ও চাবুক ছাড়া আর কোন কিছু তাদেরকে একাজ থেকে বিরত রাখতে পারবে 
না। কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি কোন পদক্ষেপ নিতে পারি না।” এর জবাবে 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয লিখলেন : “তুমি তাদের চেয়েও বেশী বিপর্যয় ও 
বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও । কোন মুসলমান অথবা যিম্মীকে অন্যায়ভাবে একটি চাবুকও 
যারবেনা।” 


উল্লিখিত কারণে আল-জাররাহকে খুরাসানের ওয়ালীর পদ থেকে অপসারণ করে ‘আবদুর 
রহমান ইবন নু'আয়মকে যুদ্ধ এবং আবদুর রহমান কাশয়ারীকে খারাজের দায়িতে 
নিয়োগ করেন। 


আঞ্চলিক ওয়ালী বা প্রশাসনিক কর্মকর্তাগণ 


সেকালে প্রাদেশিক বা আঞ্চলিক কর্মকর্তা বা গভর্ণরকে ওয়ালী বা ‘আমিল বলা হতো । 
তাদের রাষ্ট্র ব্যবস্থা এ যুগের রাষ্ট্র ব্যবস্থার মতো ছিল না । বর্তমানকালে শাসকদের 
ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে, রাষ্ট্র পরিচালন ব্যবস্থা ওলট-পালট হয়, ব্যক্তির জায়গায় 
গণতন্ত্র স্থান করে নেয় । কিন্তু রাষ্ট্রের পরিচালন ব্যবস্থার অঙ্গ-প্রত্যঙ্গে, কর্মকর্তাদের উপর 
তার কোন প্রভাবই পড়ে না। তবে প্রাচীনকালে ব্যক্তি শাসকের পরিবর্তনে গোটা রাষ্ট্র 
ব্যবস্থাপনায় যেন বিপ্লব ঘটে যেত । ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের খিলাফতকালে এ 
বিপ্লব সবচেয়ে বেশী পরিমাণে দৃষ্টিগোচর হয়। তিনি খিলাফতের মসনদে আসীন হওয়ার 
সাথে সাথে সেই সকল পচন ও বিকৃতির সংশোধন করতে উদ্যোগী হন, যার উপাদান 
হযরত আমীর মু‘আবিয়ার (রা) সময় থেকে শুরু হয় এবং ক্রমান্বয়ে পরিপক্ক হতে 
থাকে। তবে এই সংশোধনের জন্য এমন জনবলের প্রয়োজন ছিল যারা নিষ্ঠা ও সততার 
সংগে রাষ্ট্রযন্ত্রকে চালাতে পারতো । তার সময়ে এ ধরনের জনবলের প্রায় কোন অস্তিত্বই 
ছিল না । ইয়াস ইবন মু‘আবিয়া বলেন, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয একজন অত্যন্ত 
দক্ষ কারিগর ছিলেন। কিন্তু তার আশে পাশে এমন কোন সহযোগী ছিল না যাদের 
সাহায্য তিনি নিতে পারতেন। তিনি নিজেও দেখতেন তার যে ধরনের সহকারী ও 
সহযোগীর প্রয়োজন তা সরকারী দফতরগুলোতে নেই । এ কারণে তিনি তাঁর দৃষ্টি দূর- 


১৪৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


দূরাসন্তে ফেরাতেন। যেখানেই কোন যোগ্য লোক দেখতে পেতেন তাকেই এ ফাদে 
আটকাতে চাইতেন, যাতে তিনি নিজে জড়িয়ে গিয়েছিলেন। সিরিয়ায় তখন একজন 
সত্যনিষ্ঠ বুযর্গ ব্যক্তি একান্ত নিরিবিলি জীবন যাপন করতেন । ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয তার কথা জানতে পেরে তাকে লিখলেন, সত্যিকার সাহায্যকারী কোথাও পাওয়া 
যাচ্ছে না। আপনি আমাকে সাহায্য করুন । তিনি জবাব দিলেন, আমি পাপীদের সাহায্য 
করতে পারিনে। এতদসত্ত্বেও খিলাফত পরিচালনার জন্য কর্মচারী-কর্মকর্তাদের নিয়োগ 
ছিল অপরিহার্য । এ কারণে তিনি খিলাফতের মসনদে আসীন হওয়ার সাথে সাথে বিভিন্ন 
গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন জনকে নিয়োগ দান করেন। নিম্নে এমন কয়েকজন আঞ্চলিক 
কর্মকর্তার নাম দেওয়া হলো : 

১. আবূ বকর মুহাম্মাদ ইবন হাযম । খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিক 
তাকে মদীনার গভর্ণর নিয়োগ করেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তাকে উক্ত পদে 
বহাল রাখেন। 

২. আবদুল হামীদ ইবন ‘আবদির রহমান ইবন যায়দ ইবন খাত্তাব : তাকে কুফার গভর্ণর 
নিয়োগ করেন। 

৩. ‘আদী ইবন আরতাত : বসরার গভর্ণর । 

8. ‘উরওয়াহ ইবন মুহাম্মাদ ইবন ‘আতিয়্যা আস-সা‘দী : ইয়ামনের গভর্ণর । 

৫. ‘আদী ইবন ‘আদী আল-কিন্দী : জাযীরার ওয়ালী । 

৬. ইসমাঈল ইবন ‘উবায়দুল্লাহ ইবন আবিল মুহাজির : আফ্রিকার ওয়ালী । 

৭. মুহাম্মাদ ইবন সুওয়ায়িদ আল ফিহ্‌রী : দিমাশ্‌কের ওয়ালী । 

৮. জাররাহ ইবন ‘আবদিল্লপাহ আল-হাকামী : খুরাসানের ওয়ালী ।**” 

এছাড়া আরো অনেক পদ ও পদাধিকারী ব্যক্তি ছিল যারা ‘উমার ইবন ‘আবদিল 
‘আধীযের প্রশাসনের জন্য মোটেই প্রয়োজন ছিল না। যেমন, এমন অনেক নিরাপত্তা 
কর্মকর্তা ও রক্ষী ছিল যা কেবল শাসকদের ঠাট-বাট, আভিজাত্য ও কৌলিন্য দেখানোর 
জন্য নিয়োগ করা হতো । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সময়ে তাদের সংখ্যা ছয় 
শোতে পৌছে । তার মধ্যে তিন শো পুলিশ বাহিনীর সাথে সম্পর্কিত ছিল এবং বাকী তিন 
শো ছিল নিরাপত্তা রক্ষী । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয ছিলেন সকল প্রকার ঠাট-বাট ও 
জাকজমকের উর্ধ্বে । আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল তাকে একেবারেই নিভঁকি করে 
তোলে। তাই তিনি খলীফা হওয়ার পর এ সকল কর্মচারী-কর্মকর্তাদেরকে সাফ বলে 
দেন : ‘তোমাদের কোন প্রয়োজন আমার নেই । আমার তাকদীর আমার রক্ষক এবং 
আমার মৃত্যু আমার প্রহরী ।” এতদসত্ত্বেও তিনি তাদেরকে একেবারে চাকুরীচ্যুত করা 
সমীচীন মনে করেননি । তাদেরকে বলে দেন, যারা স্বেচ্ছায় চলে যেতে চাও যেতে পার। 
আর যারা থাকতে চাও তারা দশ দীনার করে পাবে।*** 


৩১৮. তাবাকাত-৫/২৫১ 
৩১৯. ইবনুল জাওযী-৯৮ 


১৯- তাবি‘ঈদের জীবনকথা ১৪৫ 


www.amarboi.org 


ব্যক্তি হিসেবে তিনি কেবল খালিদ ইবন রায়্যানকে বরখাস্ত করেন। সে ছিল জাল্লাদ, সব 
সময় খলীফাদের সামনে তরবারি হাতে দাড়িয়ে থাকতো । ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের কঠোরতার কথা তার জানা ছিল, এ কারণে খলীফা হওয়ার পর খালিদ যখন 
তার অভ্যাস অনুযায়ী তরবারি উঁচিয়ে সামনে এসে দাড়ায় তখন ‘উমার তাকে বলেন, 
খালিদ! তরবারি রেখে দাও। হে আল্লাহ! আমি তোমার সস্ভষ্টির জন্য খালিদকে নত 
করছি, আপনি আর কখনো তাকে সমুনত করবেন না । খালিদকে অপসারণের পর তার 
স্থলে ‘আমর ইবন মুহাজির আল-আনসারীকে নিয়োগ দেন। তিনি ছিলেন অত্যন্ত 
ধর্মপরায়ণ ব্যক্তি ।*** কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ-বদলী যে সকল মৌলিক নীতির 
ভিত্তিতে করা হতো তার বিস্তারিত বিবরণ নিম্নে উপস্থাপন করা হলো । 


১. ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের নিকট আত্মীয় হলে তাকে কখনো কোথাও ওয়ালী 
নিয়োগ করতেন না। পুত্রের চেয়ে বেশী প্রিয় আর কে হতে পারে? কিন্তু তিনি তার 
পুত্রদের কাউকে কোন পদে নিয়োগ দান করেননি। একবার তিনি তার পুত্রদের সকলকে 
সমবেত করে জিজ্ঞেস করেন : তোমরা কি এটা চাও যে, তোমাদের প্রত্যেককে এক 
একটি অঞ্চলের ওয়ালী নিয়োগ করি এবং যখন তোমরা চলবে তখন তোমাদের সাথে 
ডাক হরকরা চলার সময় ঘণ্টা বাজার মতো ঘণ্টাধ্বনি হতে থাকুক? এক পুত্র বললো, যে 
কাজ আপনি করবেন না, সে প্রশ্ব করছেন কেন? তিনি তখন বললেন : তোমরা দেখতে 
পাচ্ছো আমার এ বিছানাটি পুরানো হয়ে গেছে, তবুও আমি চাই না যে, তোমরা এটাকে 
তোমাদের মোজা দিয়ে ময়লা করে ফেল । তাহলে তোমাদের দীনকে তোমাদের হাতে 
কিভাবে সোপর্দ করি যাতে তোমরা প্রতিটি অঞ্চলে তাকে ধুলিমলিন করে ফেল ।** 
তারীখুল খুলাফা গ্রন্থে এসেছে যে, এ প্রশ্ন তিনি বানু উমাইয়্যার কতিপয় সদস্যকে 
করেন। হতে পারে তাদের মধ্যে তার পুত্রও ছিল। 

কোথাও ওয়ালী হিসেবে নিয়োগ করলেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয সে কথা 
জানতে পেরে লিখলেন : “তাকে অপসারণ কর । কারণ, আরো অনেক কথা ছাড়াও সে 
খোদ আমীরুল মু’মিনীনের আত্মীয় ।”**২ 

২. কোন ব্যক্তি যদি কোন পদে নিয়োগ লাভের প্রার্থনা করতো, তিনি তাকে সেই পদ 
দিতেন না । হযরত রাসূলে কারীমের (সা) সুন্নাতও ছিল এ রকম । একবার বিলাল ইবন 
আবী বুরদাহ্‌ ও ‘আবদুর রহমান ইবন আবী বুরদাহ্‌- দুই ভাই তার নিকট উপস্থিত হয় 
এবং প্রত্যেকে তাদের মহল্লার মসজিদের মুআয্যিন হিসেবে নিয়োগ প্রাপ্তির আবেদন 
জানায় । তাদের উভয়ের সম্পর্কে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের মনে খারাপ ধারণার 
সৃষ্টি হয়। তিনি গোপনে এক ব্যক্তিকে নিয়োগ করে বলেন, তুমি তাদের নিকট গিয়ে 


৩২০. প্রাগুক্ত-৪০ 

৩২১. প্রাগুক্ত-২৭৪ 

৩২২. প্রাগুক্ত-৮৬ 

১৪৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


বলবে, আমি যদি আমীরুল মু'মিনীনকে বলে তোমাদের দু'জনকে ইরাকের ওয়ালী 
হিসেবে নিয়োগ পাইয়ে দিই তাহলে আমাকে কি দেবে? লোকটি বিলালকে জিজ্ঞেস 
করলে সে এক লাখ দিরহাম দানের অঙ্গীকার করে। লোকটি ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযকে একথা জানালে তিনি ইরাকের ওয়ালী ‘আবদুল হামীদ ইবন '‘আবদির 
রহমানকে লিখলেন যে, না বিলাল অর্থাৎ অসৎ বিলালকে কোন পদ দিবে, আর না মূসার 
কোন বংশধরকে ।*** 

৩. কোন অত্যাচারী ও নিরাপরাধ মানুষের রক্তপাতকারী ব্যক্তিকেও তিনি কোন পদে 
নিয়োগ দিতেন না। একবার আল-জাররাহ ইবন ‘আবদিন্পাহ আল-হাকামী আম্মারাকে 
কোন স্থানের ‘আমিল নিয়োগ করেন। একথা তিনি জানতে পেরে লেখেন : আম্মারার 
কোন প্রয়োজন নেই । আর যে ব্যক্তি নিজের হাতকে মুসলমানদের রক্তে রd্জিত করেছে 
তারও কোন প্রয়োজন নেই । তাকে অপসারণ কর।** আল-জাররাহ ইবন ‘আবদিল্লাহ 
এবং ইয়াযীদ ইবন মুহাল্লাবের বরখাস্তের কারণও ছিল অতিরিক্ত বাড়াবাড়ি ও অত্যাচার । 
একই কারণে তিনি হাজ্জাজের কর্মকর্তা-কর্মচারী ও তার গোত্রের লোকদের কোন প্রশ্রয় 
দেননি । আবূ মুসলিম ছিল হাজ্জাজের জাল্লাদ ও স্বগোত্রীয়। সে ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের সময় সেনাবাহিনীতে ঢুকে পড়ে । তিনি তাকে অপসারণ করেন। এমনিভাবে 
অন্য এক ব্যক্তিকে তিনি একটি পদে নিয়োগ দেন, পরে জানতে পারেন, সে হাজ্জাজের 
কর্মকর্তা ছিল। তিনি তাকে প্রত্যাহার করেন। লোকটি কৈফিয়াতের সুরে বলে, আমি 
হাজ্জাজের অধীনে খুব অল্প দিন কাজ করেছি। তিনি বলেন, একদিনের অসৎ সংসর্গও 
বহু কিছু হতে পারে।** 

8. কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে লক্ষ্য রাখা হতো সে যেন কুরআন-হাদীছের 
জ্ঞানে পারদর্শী হয়। তিনি সকল আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেন তারা যেন কুরআনে 
পারদশী ব্যক্তি ছাড়া কাউকে কোন পদে নিয়োগ না দেয়। কিন্তু তারা সকলে জানায় যে, 
আমরা কুরআনে পারদশীদের নিয়োগ করে দেখেছি, কিন্তু তাদের অনেককে অবিশ্বস্ত 
পাওয়া গেছে। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তবুও তার সিদ্ধান্তে অটল থাকেন । তিনি 
আবারও নির্দেশ জারী করেন, আমি যেন একথা না শুনি যে, তোমরা কুরআনের ধারক- 
বাহক ব্যতীত অন্য কাউকে নিয়োগ দিয়েছো । যদি কুরআনের ধারক-বাহকদের মধ্যে 
কল্যাণ না থাকে তাহলে অন্যদের মধ্যে তো থাকবেই না ।*** 

৫. কোন ব্যক্তির মধ্যে ধর্মীয় ও নৈতিকতার দিক দিয়ে কোন গুণ-বৈশিষ্ট্য দেখতে পেলে 
তাকে রাষ্ট্র পরিচালন ব্যবস্থায় কাজে লাগাতে চাইতেন। তার খিলাফতকালের পূর্বে 
সুলায়মান ইবন ‘আবদিল মালিকের নিকট মিসরবাসীদের একটি প্রতিনিধি দল আসে । 


৩২৩. তাবাকাত-৫/২৯২ 
৩২৪. ইবনুল জাওযী-৮৬ 
৩২৫. প্রাগুক্ত-৮৯ 

৩২৬. প্ৰাগুক্ত-১০০ 


তাবি“ঈদের জীবনকথা ১৪৭ 


www.amarboi.org 


সেই দলটির মধ্যে ইবন খুযামির (41১৯ ০) নামের এক ব্যক্তি ছিল। খলীফা 


সুলায়মান তাদের নিকট আফ্রিকাবাসীদের কিছু অবস্থা জানতে চাইলেন । একমাত্র ইবন 
খুযামির ছাড়া অন্য সকলে সেখানকার অবস্থা বর্ণনা করলো । প্রতিনিধিদলটি দরবার 
থেকে বেরিয়ে যাওয়ার পর ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয একান্তে ইবন খুযামিরের এই 
চুপ থাকার কারণ জানতে চাইলেন। 


তিনি বললেন, মিথ্যা বলতে আমার আল্লাহর ভয় হয়। ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের 
এ ঘটনাটি মনে ছিল । তিনি খিলাফতের দায়িত্‌ এহণের পর ইবন খুযামিরকে মিসরের 
কাযী নিয়োগ করেন।**' 

নৈতিক গুণাবলীর মধ্যে তিনি সবচেয়ে বেশী গুরুত্ব দিতেন সততা ও বিশ্বস্ততার উপর । 
একবার ‘আদী ইবন আরতাতকে লেখেন, সেনাবাহিনীর গোয়েন্দাদের পরীক্ষা-নিরীক্ষা 
করুন। যে বিশ্বস্ত বলে প্রমাণিত হবে তাকে রাখবেন, আর যার সততায় আপনাদের 
আস্থা হবে না তাকে বিদায় করে তার স্থলে অন্যকে নিয়োগ করবেন । তবে সর্বদা 
আমানতদারী ও তাকওয়া-পরহেযগারীর প্রতি সবচেয়ে বেশী দৃষ্টি দেবেন ।**” বিচারকের 
জন্য আরো বেশী শর্ত আরোপ করেন। তিনি বলতেন, বিচারকের মধ্যে পাচটি গুণ 
থাকা উচিত ক. রাসূলুল্লাহর (সা) সুন্নাতের জ্ঞান থাকতে হবে। খ. বিচক্ষণ হতে হবে। 
গ. তাড়াহুড়োকারী হবে না। ঘ. পবিত্র আত্মা হতে হবে। ঙ. পরামর্শকারী হবে ।** 


কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এত হিসেবী ও মিতব্যয়ী ছিলেন যে, প্রতিদিনের খরচের 
জন্য তার দুই দিরহামই যথেষ্ট ছিল। তবে অত্যন্ত উদারভাবে কর্মকর্তা-কর্মচারীদের 
বেতন-ভাতা নির্ধারণ করেন। একবার জনৈক ব্যক্তি প্রতিবাদী কণ্ঠে তাকে বলেন, আপনি 
কর্মকর্তাদেরকে কয়েক শ’ দীনার করে বেতন-ভাতা দেন, বরং ক্ষেত্র বিশেষে এর 
থেকেও বেশী দেন। এটা কিসের ভিত্তিতে দেন? তিনি বলেন, যদি তারা আল্লাহর কিতাব 
ও সুন্নাতের উপর আমল করে তাহলে যা তাদেরকে দেওয়া হয় তা খুবই কম। 
আমি তাদেরকে জীবিকার ধান্দা এবং পরিবার-পরিজনের ঝগড়া-বিবাদ থেকে মুক্ত 
রাখতে চাই ।**? 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খিলাফতের দায়িত্ব হাতে নেওয়ার পর যখন নির্ভরযোগ্য 
সহযোগীদের খুঁজছিলেন তখন মায়মূন ইবন মিহরান তাকে বলেন, আপনি চিন্তা করবেন 
না। আপনি হলেন একটি বাজারতুল্য ৷ বাজারে সেই মালই আসে যা চলে । মানুষ যখন 
জেনে যাবে, আপনার এখানে কেবল ভালো মাল চলে তখন সবাই ভাল মালই নিয়ে 


৩২৭. কিতাবু উলাতি মিসর-৩৩৮ 
৩২৮. তাবাকাত-৫/২৯৩ 

৩২৯. ইবনুল জাওযী-২৩৮ 

৩৩০. প্রাগুক্ত-১৬৪ 


১৪৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


আসবে । মায়মূনের কথা সত্যে পরিণত হয়। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয ছিলেন 
একজন সৎ মানুষ । তাই তার চার পাশে সৎ মানুষের সমাবেশ ঘটে । এ সকল মানুষ 
যেন ‘উমার ইবন '‘আবদিল ‘আযীযের অস্তিত্বের ছায়াস্বরূপ ছিল। তারই ইঙ্গিতে তারা 
কর্মতৎপর হতো । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয প্রতিটি বিষয়ে কর্মকর্তাদেরকে উপদেশ 
দিতেন, আদেশ-নিষেধ করতেন, কাজ করতে উৎসাহ দিতেন ও বিরত থাকতে বলতেন। 
এ কারণে তাদের উপর তার নৈতিকতার প্রভাব পড়তো । আবূ বকর ইবন হাযম রাতেও 
কাজ করতেন। একাজ তিনি করতেন শুধুমাত্র ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের 
উৎসাহে । একবার একজন আঞ্চলিক কর্মকর্তা তার নিকট একটি অভিযোগ উত্থাপন 
করে। জবাবে তিনি একটি উপদেশপূর্ণ পত্র লেখেন। পত্রটি তার উপর এতটা প্রভাব 
ফেলে যে, সে তার পদ থেকে ইস্তফা দিয়ে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সান্নিধ্যে 
উপস্থিত হয় এবং বলে, আপনার পত্রটি পাঠ করে আমার অন্তর কীপতে আরম্ভ করে। 
এখন থেকে আমি আমার নিজের সেবার কাজে আর যাব না।** 

মুহাদ্দিছ ইবনুল জাওযী (রহ) ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সকল ফরমান ও 
নির্দেশাবলী তার গ্রন্থের একটি স্বতন্ত্র অধ্যায়ে সন্নিবেশ করেছেন । এতে যদিও নিতান্ত 
ছোটখাট বিষয়ও স্থান লাভ করেছে, তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিমরূপ : 

১. রাসূলুল্লাহর (সা) সুন্নাতের পুনরুজ্জীবন, বিদ‘আতের বিলুপ্তি সাধন এবং বেতন- 
ভাতা বণ্টনের প্রতি তিনি অত্যধিক গুরুত্ব দেন। জনৈক ব্যক্তি বলেন, ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীযের কোন পত্র এলে তাতে উপরোক্ত তিনটি বিষয়ের কোন একটির 
উল্লেখ অবশ্যই থাকতো । 

২. কর্মকর্তাদের প্রতি কঠোর আদেশ ছিল তারা যেন হাজ্জাজের রূপ ধারণ না করে। 
একবার তিনি ‘আদী ইবন আরতাতকে লেখেন, আমি তোমাদেরকে হাজ্জাজের রূপ ধারণ 
থেকে বিরত রাখতে চাই । কারণ, হাজ্জাজ ছিল একটি বালা-মুসীবত । একটি দল তাদের 
কাজের দ্বারা তার সকল অপকর্মের সমর্থন দিয়েছে। এ কারণে, তার সময়ে সে যা ইচ্ছা 
তাই করতে পেরেছে। কিন্তু এখন সে যুগ অতিক্রান্ত হয়েছে এবং আল্লাহর শাস্তি ও 
নিরাপত্তা আবার ফিরে এসেছে। যদি তা একদিনও বিদ্যমান থাকে তবুও তা হবে 
আল্লাহর অনুগ্রহ । আমি সালাতের ক্ষেত্রে তার অনুসরণ করা থেকে বিরত থাকতে 
বলেছি। কারণ সে সময় হওয়ার পরও বিলম্ব করতো । অনুরূপভাবে যাকাতের ক্ষেত্রেও 
তাকে অনুসরণ করতে নিষেধ করেছি । কারণ, সে যথাস্থান থেকে যথাযথভাবে যেমন 
গহণ করতো না, তেমনি যথাস্থানে তা ব্যয়ও করতো না । 

৩. সকল কর্মকর্তাকে আদল ও ইনসাফ কায়েমের শক্ত তাকীদ দেন। একজন কর্মকর্তা 
লিখলেন, আমাদের শহরটি বিরান হওয়ার উপক্রম হয়েছে। কিছু অর্থ বরাদ্দ করলে 
সংস্কার করা যেত । জবাবে তিনি লেখেন, ওতে আদল-ইনসাফের কিল্লা তৈরি কর এবং 
ওর রাস্তা-ঘাট থেকে জুলুমের আবর্জনা পরিষ্কার কর। এই হলো ওর সংস্কার ।"*২ 


৩৩১. প্রাগুক্ত-১০০ 
৩৩২. প্ৰাগুক্ত-৮৮ 


তাবি‘ঈদের জীবনকথা ১৪৯ 


www.amarboi.org 


অন্য একজন কর্মকর্তাকে তিনি লেখেন, তুমি তোমার হাতকে মুসলমানদের রক্ত থেকে 
শুকনো, তাদের সম্পদ থেকে পেটকে শূন্য এবং মান-মর্যাদা থেকে নিজের জিহ্বাকে 
সংযত রাখ । যদি তুমি একাজ করতে পার তাহলে তোমার বিরুদ্ধে কোন অভিযোগ 
নেই । অভিযোগ এঁ সকল লোকের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে।“** 
আরেকজন কর্মকর্তাকে তিনি লেখেন, তোমাদের আগের লোকেরা যে পরিমাণ জুলুম 
করেছে, তোমরা যদি সেই পরিমাণ ইনসাফ, ইহসান ও ইসলাহ অর্থাৎ ন্যায় বিচার, 
অনুখহ ও সংশোধন করতে পার তাহলে তাই কর । 

8. তিনি কেবল ফরমান জারী ও আদেশ-নিষেধমূলক পত্র লিখেই সস্তুষ্ট ছিলেন না, বরং 
সম্ভাব্য যৌক্তিক উপায়ে কর্মকর্তাদের কর্মতৎপরতার খৌজ-খবরও রাখতেন যাতে তারা 
ন্যায়ানুগ পথ ও পন্থা থেকে সরে যেতে না পারে। রাবাহ ইবন ‘উবায়দাহ বলেন, 
একবার আমি তাকে বললাম, ইরাকে আমার বিষয়-সম্পত্তি ও পরিবার-পরিজন রয়েছে, 
অনুমতি দিলে আমি তাদেরকে একটু দেখে আসতে পারি । প্রথমে তিনি রাজী হননি । 
অনেক পীড়াপীড়ির পর অনুমতি দেন । বিদায় নেওয়ার সময় বললাম, সেখানে আপনার 
কোন প্রয়োজন থাকলে বলুন। তিনি বললেন, আমার প্রয়োজন কেবল এই যে, তুমি 
ইরাকের জনগণ এবং তাদের সাথে সেখানকার কর্মকর্তাদের আচরণ ও কর্মপদ্ধতির 
অবস্থা সম্পর্কে অবগত হবে। আমি বহু মানুষের কাছে জিজ্ঞেস করলাম ৷ সকলে 
কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করলো । দিমাশৃকে ফিরে এসে একথা খলীফাকে অবহিত 
করলে তিনি আল্লাহ রাব্বুল ‘আলামীনের শুকরিয়া আদায় করলেন। তারপর বললেন, 
যদি এর বিপরীত খবর দিতে তাহলে আমি তাদের সকলকে বরখাস্ত করতাম ।** 

তবে এত কঠোরতা অবলম্বন সত্বেও বাস্তবে তিনি কর্মচারী-কর্মকর্তাদেরকে কোন রকম 
শাস্তি দেওয়া পছন্দ করতেন না। একবার এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি 
এটাই পছন্দ করি যে, কর্মচারীরা তাদের নিজ নিজ অবিশ্বপ্ততামূলক কাজ সাথে নিয়ে 
আল্লাহর দরবারে হাজির হোক। আর তাদের রক্তের বোঝা কাধে নিয়ে আমি আল্লাহর 
দরবারে উপস্থিত হই- এ আমার মোটেই পছন্দ নয়।”* 


বুদ্ধিমান কর্মকর্তা নিয়োগ 

বুদ্ধি ও প্রজ্ঞা দেখেই তিনি কর্মকর্তা নিয়োগ দিতেন। এ ক্ষেত্রে বয়স কোন গুরুত্বপূর্ণ 
বিষয় ছিল না। একবার তিনি এক ব্যক্তিকে নিয়োগ দিলেন। বলা হলো, সে তো 
একেবারে তরুণ, ঠিক মত তার দায়িত্ব পালন করতে পারবে না। তার থেকে অঙ্গীকার 
গ্রহণের পর তিনি বললেন : আমার মনে হচ্ছে এত অল্প বয়সে তুমি এই দায়িত্ব পালন 
করতে পারবে না । তখন সেই তরুণ কর্মকর্তাটি নিমের চরণটি আবৃত্তি করে : 


৩৩৩. প্রাগুক্ত-৯৪ 
৩৩৪. কিতাবুল খারাজ-৬৫ 
৩৩৫. তাবাকাত-৫/২৭৭ 


১৫০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


dw UBlai> J lS O83 + aN, Ups +l 122 uw 
‘কোন মানুষের অল্প বয়স তার মূর্ঘতা ও অন্ধত্বকে বৃদ্ধি করে না- যদি সে 
হয় বুদ্ধিমান ।' 
‘উমার বললেন : কবি ঠিক বলেছে তিনি সেই তরুণকে তার পদে বহাল রাখেন ।*** 


কাতিব বা সচিবগণ 

তার যে সকল সচিবের নাম জানা যায় তারা হলেন : 

আযাদকৃত দাস ইসমাঈল ইবন আবী হাকীম ও সুলায়মান ইবন সা‘দ আল-খুশানী ৷ 
দিওয়ানুল খারাজের সচিব ছিলেন এই সুলায়মান । আর-রাজা’ ইবন হায়ওয়া ছিলেন 
তাঁর একান্ত সচিব। অনেক সময় ‘উমার অনেক গুরুত্বপূর্ণ ফরমান ও চিঠি-পত্র 
নিজেই লিখতেন ।*** 

তার পুলিশ বাহিনী প্রধান ছিলেন ইয়াযীদ ইবন বাশীর আল-হিলালী এবং রাষ্ট্রের 
নিরাপত্তা বাহিনী প্রধান ‘আমর ইবন আল-মুহাজির। এই ‘আমরকে আবুল ‘আব্বাস 
আল-হিলালীও বলা হয়। খিলাফতের খাতাম (5) বা সীল-মোহরের দায়িত্বে ছিলেন 
ইবন আবী সালামা এবং সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন সালিহ ইবন আবী জুবায়র । 
আমীরুল মু'’মিনীনের সাথে যোগাযোগ ও সাক্ষাৎকারের সার্বিক দায়িত্ব পালন করতেন 
তার দাস আবু ‘উবায়দা আল-আসওয়াদ ।** 

আল-ইয়া‘কুবী বলেন : তীর পুলিশ বাহিনী প্রধান ছিলেন তার আযাদকৃত দাস রাওহ 
ইবন ইয়াধীদ আস-সাকসাকী। আমীরুল মু'মিনীন ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের 
উপর সর্বাধিক প্রভাব বিস্তারকারী ব্যক্তি ছিলেন এই রাওহ ও রাজা’ ইবন হায়ওয়া 
আল-কিন্দী ।"** 


যুদ্ধ-অভিযান 

রাষ্ট্র ও ক্ষমতার ব্যাপারে ‘উমারের দৃষ্টিভঙ্গি পূর্ববর্তী খলীফাদের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। 
খিলাফতের বিস্তৃতি তার উদ্দেশ্য ছিল না, বরং তার একমাত্র লক্ষ্য ছিল সংস্কার ও 
সংশোধন করা । এ কারণে তার সময়ে সবচেয়ে কম গুরুত্ব পায় যে বিষয়টি তা হলো 
সেনা অভিযান। রাষ্ট্রের অস্তিত্ব ও সার্বভৌমত্বের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বিধানের 
প্রয়োজন ছাড়া কোন আক্রমণাত্মক অভিযান তার সময়ে খুব কমই হয়েছে। কেবল 
স্পেনের কিছু কিছু এলাকা ও সিন্ধুর কিছু অংশের বিজয় ছাড়া উল্লেখযোগ্য কোন অঞ্চল 
তার সময় বিজিত হয়নি । 


৩৩৬. আল-ইকদ আল-ফারীদ-২/২৫ 
৩৩৭. প্রাগুক্ত-৪/১৬৫ 
৩৩৮. প্রাগুক্ত-৪/৪৩২ 
৩৩৯. তারীখ আল-ইয়া‘কুবী-২/৩০৮ 


তাবি‘ঈদের জীবনকথা ১৫১ 


www.amarboi.org 


খারেজীদের বিশৃঙ্খলা দমন 

হযরত ‘উছমানের (রা) খিলাফতকালের সময় থেকে নিয়ে তার সময় পর্যন্ত ইতিহাসের 
পাতা মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছিল। এ কারণে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এ 
ব্যাপারে এত সতর্ক পদক্ষেপ গ্রহণ করেন যে, কোন বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টিকারী 
ইসলামী উপদলের বিরুদ্ধেও অস্ত্র চালনার অনুমতি দেননি। খারেজীরা ছিল উমাইয়্যাদের 
পুরানো দুশমন । তাদের বিরুদ্ধাচরণমূলক আচরণ ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সময় 
পর্যন্তও বিদ্যমান ছিল। তিনি সম্ভাব্য সব রকম মাধ্যম ও পদ্ধতিতে তাদেরকে এ 
হিংসাত্মক আচরণ থেকে বিরত রাখার চেষ্টা করেন। তিনি কূফার ওয়ালী আবদুল 
হামীদকে- যিনি তখন খারেজীদের দমনের দায়িত্বে ছিলেন, লেখেন, “যতক্ষণ তারা খুন- 
খারাবি ও ফাসাদ সৃষ্টি না করে ততক্ষণ তাদের উপর চড়াও হবেন না। একজন 
তাদের নিকট পাঠান।” এই নির্দেশ মত ‘আবদুল হামীদ মুহাম্মাদ ইবন জারীর আল- 
বাজালীকে দুই হাজার সৈন্যসহ তাদের নিকট পাঠান ৷ 

এর চেয়ে আরো একটি সতর্ক পদক্ষেপ নেন। আর তা হলো খারেজীদের নেতা 
বুসতামকে সংশোধন ও বিতর্কের আহ্বান জানিয়ে পত্র লেখেন । তিনি বলেন : ‘আসুন, 
আমরা পরস্পর বাহাছ-মুনাজিরা করি । যদি আমরা সত্যের উপর থাকি তাহলে আপনারা 
আনুগত্য করবেন। আর যদি আপনারা সত্যের উপর থাকেন তাহলে আমরা আমাদের 
ব্যাপারটি ভেবে দেখবো ।’ এই আহ্বানের প্রেক্ষিতে বিতর্কের জন্য বুসতাম দুই ব্যক্তিকে 
পাঠান এবং বিতর্ক অনুষ্ঠিত হয়। বুসতাম প্রেরিত লোক দু'টি বললো : আমরা মানছি 
যে, আপনার রীতি-পদ্ধতি আপনার খান্দানের থেকে ভিন্ন এবং তাদের কর্মকাগুকে 
আপনি জুলুম-অত্যাচার বলে অভিহিত করেন। কিন্তু তারা যদি ভ্রান্তি ও ভ্রষ্টতার উপর 
থেকে থাকে তাহলে আপনি তাদের প্রতি লা‘নত বা অভিশাপ দেন না কেন? হযরত 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয জবাব দিলেন : তাদের নিন্দা জানানোর জন্য এতটুকু 
যথেষ্ট নয় যে, আমি তাদের কর্মকাণ্ডকে জুলুম-অত্যাচার বলে থাকি? এর পরেও তাদের 
প্রতি লা‘নত বা অভিশাপ দেওয়া এত জরুরী কেন? তোমরা ফির‘আউনের প্রতি কতবার 
লা‘নত দিয়ে থাক? এভাবে তিনি খারেজীদের একেকটি প্রশ্নের দাতভাঙ্গা জবাব দিতে 
থাকেন। সবশেষে এ দুই জনের একজন বললো : একজন ন্যায়পরায়ণ ব্যক্তি কি এটা 
মেনে নিতে পারেন যে, তার স্থলাভিষিক্ত ব্যক্তি একজন জালেম হোক? ‘উমার বললেন : 
না। সে বললো : তাহলে আপনি আপনার পরে ইয়াযীদ ইবন ‘আবদিল মালিকের হাতে 
খিলাফতের দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করে যাবেন কিভাবে? অথচ আপনি জানেন যে, সে 
সত্য ও ন্যায়ের উপর অটল থাকবে না । ‘উমার বললেন : তার জন্য তো আমার পূর্বসূরী 
সুলায়মান ইবন ‘আবদিল মালিক আমার পরে খলীফা হওয়ার বাই'আত সম্পন্ন করে 
গেছেন। এখন আমি কি করতে পারি? আমার পরে মুসলমনরাই তার ব্যাপারে সিদ্ধান্ত 
নিবে। লোকটি বললো : যে ব্যক্তি আপনার পরে ইয়াযীদ ইবন ‘আবদিল মালিককে 
মনোনীত করেছেন, আপনার ধারণায় তার কি একাজ করার অধিকার ছিল এবং এ 
সিদ্ধান্ত কি সঠিক ছিল? এবার হযরত ‘উমার নিরুত্তর হয়ে যান। বিতর্ক সভা ভেঙ্গে 
যাবার পর তিনি বারবার বলতে থাকেন: 


১৫২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


dbl Ail cag nano 12 pl sl 
‘ইয়াযীদের বিষয়টি আমাকে শেষ করে দিয়েছে এবং তাতে আমি পরাজিত হয়েছি । 
আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ।' 
এই ঘটনার পর বানু উমাইয়্যারা শঙ্কিত হয়ে পড়ে যে, তিনি ইয়াযীদের স্থলাভিষিক্তির 
বাই‘'আতকে বাতিল করে খিলাফতকে আবার শুরা ব্যবস্থায় ফিরিয়ে দিয়ে যান কিনা । 
তারা ‘উমারকে বিষ প্রয়োগের জন্য একজনকে নিয়োগ করে।*** 
যাই হোক, ‘উমার ইবন 'আবদিল ‘আযীয তাদেরকে বুঝানোর সব রকম চেষ্টা করেন, 
কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। তারা তাদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড থেকে বিরত হলো না। 
অবশেষে বাধ্য হয়ে তিনি কয়েকটি শর্তে তাদের সাথে যুদ্ধ করার অনুমতি দান করেন। 
শর্তগুলো নিম্নরূপ : 
১. নারী, শিশু ও বন্দীদের হত্যা করা যাবে না এবং আহতদের হত্যা বা পিছু ধাওয়া করা 
যাবেনা। 
২. বিজয় লাভের পর গনীমতের যে সম্পদ হস্তগত হবে তা তাদের পরিবার ও সন্তানদের 
নিকট ফেরত দেওয়া হবে। 
৩. বন্দী ততদিন পর্যন্ত বন্দী অবস্থায় থাকবে যতদিন সে ঠিক পথে ফিরে না আসে। 


এই বিধি নিষেধের আওতায় ‘আবদুল হামীদ তাদের উপর আক্রমণ চালান, কিন্তু তিনি 
পরাজিত হন। এ খবর খলীফা ‘উমারের নিকট পৌছলে তিনি মাসলামা ইবন ‘আবদিল 
মালিককে পাঠান । অল্প কিছুদিনের মধ্যে তিনি তাদেরকে নিয়ন্ত্রণে আনেন । 


নৌ-অভিযান 

উমার ইবন ‘আবদিল ‘আধযীযের যুদ্ধ অভিযানসমূহের মধ্যে নৌ যুদ্ধের কোন কথা 
পাওয়া যায় না। আল্লামা যুরকানী বলেছেন, হযরত ‘উছমানের যুগে নৌ যুদ্ধের যে ধারা 
শুরু হয় ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তা একেবারে বন্ধ করে দেন। তার নৌ 
অভিযানের মধ্যে কেবল এটাই দেখা যায় যে, হিজরী ১০০ সনে রোমানরা যখন 
লাযেকিয়ার উপকূলবর্তী জনপদে আক্রমণ করে ধ্বংসযজ্ঞ চালায় এবং তথাকার 
অধিবাসীদেরকে বন্দী করে নিয়ে যায় তখন ‘উমার জনপদের পুনঃনির্মাণ, নিরাপত্তার 
নিশ্চিতকরণ এবং বন্দীদের মুক্তির জন্য মুক্তিপণ পাঠানোর নির্দেশ দেন। এর মধ্যে 
হিজরী ১০১ সনে তিনি মৃত্যুবরণ করেন। অতঃপর ইয়াযীদ ইবন ‘আবদিল মালিক এ 
কাজগুলো সমাধা করেন। কিন্তু অপর একটি বর্ণনা মতে জনপদের পুনঃনির্মাণ এবং 
নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য দুর্গ তৈরির জাজ টয়া য় সরতে জনয. 
শেষ করে যান ।*** 


৩৪০. আল-কামিল ফিত তারীখ-৫/৪৫-৪৮; আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/১৮৭; মুরুজ আয-যাহাব- 
২/১৭১; খিলাফত ও মুলূকিয়াত- ১৯০-১৯১; জামহারাতু খুতাব আল-‘আরাব-২/২১৪-২১৭ 
৩৪১. ফুতুহ আল-বুলদান-১৩৯ 


২০- তাবি‘ঈদের জীবনকথা ১৫৩ 


www.amarboi.org 


জ্ঞানের জগতে ‘উমার ইবন ‘আবদিল ‘আধীয (রহ) 
ইসলাম জ্ঞান অন্বেষণের প্রতি দারুণ উৎসাহ দিয়েছে মানুষকে আহ্বান জানিয়েছে 
চিন্তা ও অনুধ্যানের প্রতি । নানাভাবে মানুষের বুদ্ধি-বিবেক ও মেধা-মননকে জাগিয়ে 
তোলার চেষ্টা করেছে। আল-কুরআনে জ্ঞানীদের প্রশংসা করে তাদের উঁচু মর্যাদার কথা 
বলা হয়েছে। যেমন আল্লাহ বলেছেন :**২ 
S30 Ny ELS wll Uys JES Sb; 
‘এ সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই, কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরাই তা বুঝে ৷' 
তিনি আরো বলেছেন :*** 
wl) ila 1959 A: Ss sl ) dl ys 
‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ 
তাদেরকে মর্ধাদায় উনুত করবেন ৷' 
হযরত রাসূলে কারীমের পবিত্র হাদীছে ‘ইলম ও ইবাদাত তথা জ্ঞান ও উপাসনার তুলনা 
করে ইলমকে প্রাধান্য দান করা হয়েছে। তেমনিভাবে জ্ঞান চর্চার প্রধান উপকরণ লেখার 
কালিকে শহীদের পবিত্র রক্তের সমান মর্যাদা ঘোষণা করা হয়েছে। জ্ঞান অন্বেষণে 
উৎসাহব্যাঞ্জক রাসূলুল্লাহর (সা) বাণীসমূহের কয়েকটি অংশ নিম্নরূপ : 
lanl pel 3 Bano pli L25 pall ()) 
pl Ab 5% Lexi2lb dl ISN SHS (NY) 
Ale Jad Gls py cial abl G> be dsl CY) 
১. জ্ঞান হচ্ছে বন্ধুদের সামনে সাজ-সঙজ্জা ও শোভা এবং শত্রুদের সামনে অস্ত্রস্বরূপ । 
২. জ্ঞান অন্বেষণকারীর মাথার উপর আল্লাহর ফেরেশতারা তাদের ডানা দ্বারা ছায়া 
দিতে থাকে। 
৩. আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো বুদ্ধি ও জ্ঞান । এর চেয়ে ভালো আর কিছু 
সৃষ্টি করেননি । 
খুলাফায়ে রাশেদীন ও সাহাবায়ে কিরাম এ সকল আয়াত ও হাদীছের আলোকে 
নিজেদের জীবন পরিচালনা করেছেন। নিজেদের সময়ে তারা মূর্খতা, গৌড়ামী ও 
কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষকে জ্ঞান ও আলোর দিকে নিয়ে এসেছেন। 


সাহাবায়ে কিরামের এমনই আবহ ও পরিবেশে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
বেড়ে ওঠেন । 


৩৪২. সূরা আল-‘আনকাবৃত-৪৩ 
৩৪৩. সূরা আল-মুজাদালা-১১ 


১৫৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


মহান আল্লাহ রাব্বুল ‘আলামীন শৈশবেই ‘উমারের প্রকৃতির মধ্যে জ্ঞানের প্রতি তীর 
আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিলেন। এ কারণে ছোটবেলাতেই জ্ঞানের কেন্দ্র ও জ্ঞানী 
ব্যক্তিদের মজলিসের প্রতি তিনি তীব আকর্ষণ অনুভব করতেন । তিনি যখন মিসরে তখন 
পিতাকে বলতেন :*** 

M2 220 USl3h Jl 3b cial J A> 
‘আমাকে মদীনায় নিয়ে চলুন। আমি সেখানকার ফকীহ্‌দের মজলিসে বসবো এবং 
তাদের নিকট জ্ঞান ও আচার-আচরণ শিখবো ৷’ 
এ কারণে দেখা যায়, কৈশোর-যৌবনে তার সমবয়সী কিশোর-যুবকদের থেকে 
দূরে থাকতেন। অন্যরা যখন খেলাধুলা ও গল্প-গুজবে সময় কাটাতো. তখন তিনি 
জ্ঞানী ব্যক্তিদের মজলিসে আসা-যাওয়া করতেন। এ ব্যাপারে তার নিজের বক্তব্য 
শোনা যাক :*8 


Lxydl dL pl I SS SIU pS OLLI ws LE Dally ly sly Ay 


‘আমি আমার বাল্যকালে মদীনায় বালকদের সাথে খেলতাম । তারপর জ্ঞানের প্রতি, 
আরবী ভাষার প্রতি, অতঃপর কবিতার প্রতি আমার অন্তর আকৃষ্ট হয়ে পড়লো আমি 
তার থেকে আমার প্রয়োজন মত গ্রহণ করলাম ।' 

এরপর তিনি জ্ঞান অন্বেষণে একার হয়ে পড়েন। ফকীহদের মজলিসে, মুহাদ্দিছদের 
হালকায় দীর্ঘ সময় ধরে বসে বসে গভীর মনোযোগ সহকারে তীদের আলোচনা 
শূনতেন। কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে অধ্যয়ন, লেখালেখি, আলোচনা, বিতর্ক অথবা 
বিশিষ্ট আলিমদের দারসে অংশগ্রহণ ইত্যাদির মধ্যে তার সময় কাটতো । তখনকার 
দিনের জ্ঞান চর্চার প্রধান কেন্দ্র মদীনার পবিত্র ভূমিতে এভাবে জীবনের একটা দীর্ঘ সময় 
অতিবাহিত করে নিজকে যোগ্য করে গড়ে তোলেন। 


সুযোগ্য শিক্ষকবৃন্দ 

তিনি অনেক সাহাবী ও উঁচু স্তরের তাবি‘ঈর নিকট থেকে সেকালে প্রচলিত জ্ঞানে 

পারদর্শিতা অর্জন করেন। সাহাবী শিক্ষকরা হলেন : 
আনাস ইবন মালিক, তিনি তার থেকে হাদীছ শুনেছেন। ‘আবদুল্লাহ ইবন ‘উমার 
ইবন আল-খাত্তাব, আবদুল্লাহ ইবন জা‘ফার ইবন আবী তালিব, ‘উমার ইবন আবী 
সালামা আল-মাখযুমী, আস-সায়িব ইবন ইয়াযীদ, ইউসুফ ইবন সাল্লাম, ‘উবাদা 
ইবন আস-সামিত, ‘উকবা ইবন ‘আমির, ‘আয়িশা, খাওলা বিন্ত হাকীম (রা) ও 
আরো অনেকে । 


৩৪৪. ইবনুল জাওযী-১৪ 
৩৪৫. প্রাগুক্ত 


তাবি‘ঈদের জীবনকথা ১৫৫ 


www.amarboi.org 


উঁচু স্তরের একদল তাবি‘ঈর নিকট থেকে তিনি হাদীছ শুনেছেন এবং বর্ণনাও করেছেন। 
তাদের মধ্যে অন্যতম হলেন: সা‘ঈদ ইবন আল-মুসায়্যিব, আবূ বকর ইবন ‘আবদির 
রহমান ইবন আল-হারিছ, সালিম ইবন ‘আবদিল্পাহ ইবন ‘উমার, ‘উরওয়া ইবন 
আয-যুবায়র, আবূ সালামা ইবন ‘আবদির রহমান ইবন ‘আওফ, ‘আমির ইবন 
সাদ ইবন আবী ওয়াক্‌কাস, খারিজা ইবন যায়দ ইবন ছাবিত, ‘উবায়দুল্লাহ ইবন 
‘আবদিল্পাহ ইবন ‘উতবা, আবূ বুরদা ইবন আবী মূসা, ইবন শিহাব আয-যুহ্রী (রহ) 
এবং আরো অনেকে ।** 

আল-ইমাম আল-হাফেজ আল-বাগান্দী (মৃ. ৩১২ হি.) ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
বর্ণিত সকল হাদীছ তার বিখ্যাত “মুসনাদ” গ্রন্থে সংকলন করেছেন। তার হাদীছের 
শায়খদের (উত্তাদ) সংখ্যা তেত্রিশ জনে পৌছেছে। তাদের মধ্যে আটজন সাহাবী এবং 
পঁচিশজন তাবি'ঈ । 


তার কয়েকজন মহান শায়খ ও শিক্ষকবৃন্দের সংক্ষিপ্ত পরিচয় 
১. ‘আবদুল্লাহ ইবন ‘উমার ইবন আল-খাত্তাব (রা) (হি. পূ. ১০-হি, ৭৩): 
একজন মহান সাহাবী, অনুসরণীয় ইমাম, দুনিয়া বিরাগী ‘আবিদ, মহাজ্ঞানী, মুজাহিদ, 
মুত্তাকী-পরহেযগার ব্যক্তি । জ্ঞান ও কর্মে তিনি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ মনীষী । সাহাবী 
সমাজে তাকে খলীফা হওয়ার যোগ্য মনে করা হতো । ষাট বছর যাবত তিনি ফাতওয়া 
দানের দায়িত্ব পালন করেন। কোন কারণে জামা‘আতে ‘ঈশার নামায আদায় করতে না 
পারলে সে রাতে আর শয্যায় যেতেন না। ইবাদাত-বন্দেগীতে কাটিয়ে দিতেন । অত্যন্ত 
কঠোরভাবে রাসূলুল্লাহর (সা) পদাঙ্ক অনসুরণ করতেন। ‘উমার ইবন আল-খাত্তাবের 
(রা) সম্তানদের মধ্যে তিনিই সর্বাধিক পিতার সাথে সাদৃশ্যপূর্ণ ছিলেন। 
হযরত রাসূলে কারীম (সা) তীর সম্পর্কে বলেছেন: 
‘at 2 us yl 2 dl 8 Cl 

‘আবদুল্লাহ একজন সত্যনিষ্ঠ মানুষ, যদি সে কিয়ামুল লাইল করতো অর্থাৎ রাতে নামাযে 
দাড়াতো। রাসূলুল্লাহর (সা) একথার পর থেকে আমরণ ‘কিয়ামুল লাইল’ করেছেন। যে 
সকল দাস-দাসী তিনি মুক্ত করেছেন তার সংখ্যা এক হাজার ৷ উদার হস্তে দান করতেন। 
একবার এক বৈঠকে ত্রিশ হাজার দিরহাম বিলিয়ে দেন। হযরত জাবির ইবন ‘আবদিল্লাহ 
(রা) বলেন : 

ns nl Nl ig dbs 4 ALY EI IS SLL 
‘আমাদের মধ্যে একমাত্র ইবন ‘উমার ছাড়া আর যে কেউ দুনিয়া পেয়েছে, দুনিয়া তার 
প্রতি ঝুাঁকেছে এবং সেও দুনিয়ার প্রতি ঝুঁকেছে।' 


৩৪৬. আয-যাহবী, তারীখ আল-ইসলাম-১/১৮৭-১৮৮; তাহযীব আত-তাহ্যীব-৭/৪৭; সিফাতুস 
সাফওয়া-২/১২৬-১২৭; সিয়ারু আলাম আন-নুবালা'-৫/১১৪; তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১১৮ 


১৫৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


হযরত রাসূলে কারীম (সা) থেকে সর্বমোট ২৬৩০টি হাদীছ বর্ণনা করেছেন। তিনি মক্কায় 
মৃত্যুবরণকারী সর্বশেষ সাহাবী । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তাকে ভীষণ পছন্দ 
করতেন। সেই শৈশবে তিনি মাকে বলতেন, আমি আমার মামার (ইবন ‘উম্নার) মত 
হরো। আল্লাহ রাব্বুল ‘আলামীন তার বাসনা পূরণ করেন। পরবর্তী জীবনে সত্যিকার 
অর্থে তিনি ইবন ‘উমারের (রা) অনুসারী হন। 
২. আনাস ইবন মালিক (রা) : (হি. পূ. ১০-হি. ৯৩) : তিনি রাসূলুল্লাহর (সা) অন্যতম 
শ্ৰেষ্ঠ আনসারী সাহাবী, তার বিশ্বস্ত খাদেম, ইমাম, মুফতী, কারী, মুহাদ্দিছ । মদীনার 
খায়রাজ গোত্রের নাজ্জার শাখার সন্তান। রাসূলুল্লাহর (সা) দীর্ঘ সাহচর্য লাভ করেন। 
তার মদীনায় আগমনের পর থেকে ওফাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে তার খিদমত করেন। 
একাধিক যুদ্ধে তার সাথে অংশগ্রহণ করেন। হুদায়বিয়ার ‘বাই'য়াতে শাজারা'র অন্যতম 
সদস্য । হযরত নবী কারীম (সা) তার জন্য দু'আ করেছেন যা তিনি বর্ণনা করেছেন। 
তিনি বলেন : রাসূলুল্লাহ (সা) আমার জন্য এভাবে দুআ করেছেন: 

Gl> Jbly oss JLy HST poll 
‘হে আল্লাহ! তুমি তার অর্থ-বিত্ত ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধি দাও এবং তার জীবনকাল 
দীর্ঘ কর।’ আল্লাহ আমার সম্পদে এত সমৃদ্ধি দান করেন যে, আমার একটি আঙ্গুরের 
বাগান ছিল যাতে বছরে দু'বার ফল আসতো এবং আমার গুঁরসজাত সম্ভান সংখ্যা এক 
শ’ ছয় জন । 
তিনি এত বেশী নামায পড়তেন যে নামাযে দাড়িয়ে থাকতে থাকতে তার দু'টি পা ফুলে 
যেত । হযরত রাসূলে কারীমের ২২৮৬ (দু'হাজার দু'শত ছিয়াশি)টি হাদীছ বর্ণনা 
করেছেন। তিনি বসরায় মৃত্যুবরণকারী সর্বশেষ সাহাবী । 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তার নিকট থেকে হাদীছ শুনেছেন। খলীফা ওয়ালীদের 
সময় মদীনার ওয়ালী থাকাকালেও এ ধারা অব্যাহত ছিল। হাফ্‌স ইবন ‘উমার ইবন 
আবী তালহা আল-আনসারী বলেন : খলীফা ওয়ালীদের সময় ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয যখন মদীনার ওয়ালী, তখন একবার তিনি মদীনা থেকে হজ্জে যাওয়ার ইরাদা 
করেন। তখন একদিন আনাস ইবন মালিক (রা) তার নিকট আসেন । উমার তাকে 
বলেন : আবূ হামযা! আপনি কি আমাদেরকে রাসূলুল্লাহর (সা) ভাষণ সম্পর্কে অবহিত 
করবেন না? আনাস বললেন : রাসূলুল্লাহ (সা) মক্কায় ‘ইউমুত তারবিয়্যা'র একদিন পূর্বে, 
‘আরাফার দিন ‘আরাফাতে, মিনায় কুরবানীর দিন সকালে এবং মিনা ত্যাগের দিন 
সকালে খুতবা দেন।*৭ 
৩. ‘উবায়দুল্লাহ ইবন আবদিল্পাহ ইবন ‘উতবা ইবন মাসউদ (রা) (মৃ. হি. ৯৮) : 
একজন ইমাম, মদীনার আলিম, মুফতী, সাতজন শ্রেষ্ঠ ফকীহর একজন ৷ ডাকনাম আবূ 
‘আবদিল্লাহ । মদীনার অধিবাসী অন্ধ মানুষ ছিলেন। তীর দাদা উতবা ছিলেন মহান 
সাহাবী ‘আবদুল্লাহ ইবন মাস‘উদের (রা) ভাই । 


৩৪৭. তাবাকাত-৫/৩৩১; সিয়ারু আ‘লাম আল-নুবালা'-৩/৩৯৫; তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/৪৪ 


তাবি‘ঈদের জীবনকথা ১৫৭ 


www.amarboi.org 


তিনি ছিলেন বিশাল জ্ঞানের অধিকারী মানুষ । হাদীছ ও কবিতায় ছিল তাঁর 
সীমাহীন জ্ঞান । 
ইয়াম ‘যুহরী বলেন, আমি যখনই কোন ‘আলিমের নিকট বসেছি, তার সবটুকু জ্ঞান নিয়ে 
তবে উঠেছি। আমি ‘উরওয়া ইবন আয-যুবায়রের (রা) নিকট মাঝে মাঝে যেতাম । তার 
কাছে একই কথা বার বার শুনতাম । তবে ব্যতিক্রম হলেন ‘উবায়দুল্লাহ, তার কাছে 
যতবার গিয়েছি নতুন নতুন জ্ঞান লাভ করেছি। তার সম্পর্কে যুহরী আরো বলেন : আমি 
মনে করতাম আমি যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলেছি। কিন্তু আমি যখন ‘উবায়দুল্লাহর 
সান্নিধ্যে গেলাম, মনে হলো আমি সাগরকে প্রবলভাবে আন্দোলিত করছি। ইবন 
‘আবদিল বার বলেন : ‘উবায়দুল্লাহ ছিলেন শ্রেষ্ঠ দশ ফকীহর একজন ৷ ফাতওয়ার 
বিষয়টি যে সাতজনের মধ্যে চক্রাকারে ঘুরতো তিনি তাদেরও অন্যতম । তিনি একজন 
উঁচু স্তরের ‘আলিম, ফিকহ বিষয়ে অগ্রগামী, আল্লাহভীরু ও মননশীল কবি। আমার জানা 
মতে, সাহাবীদের পর থেকে নিয়ে আমাদের সময় পর্যন্ত কোন ফকীহ তার চেয়ে ভালো 
কবি হননি, তেমনিভাবে কোন কবি তীর মতো ভালো ফকীহ হননি। 
এমন মহান ইমামের দারসের মজলিসে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয বসেছেন, তীর 
জ্ঞানের সাগর থেকে অঞ্জলী ভরে গ্রহণ করেছেন, তার আদব-আখলাকে নিজেকে সমৃদ্ধ 
করেছেন। তাই অনেকের ধারণা ‘উমার জ্ঞান-গরীমা, আদব-আখলাক ও করুচি- 
সংস্কৃতিতে মহান শিক্ষককেও ছাড়িয়ে গেছেন । তাই ‘আলিমগণ ‘উবায়দুল্লাহর পরিচয় 
‘আধযীযের শিক্ষক । 
একবার ‘উবায়দুল্লাহ নিম্নের স্বরচিত কবিতাটি ‘উমারকে লিখে পাঠান : 
Fl ax Ll db Aaally + Jymdl ouic 2 Ap SUI ADI pe 
JI ply 55> she 099 + j5by Sb b pls SAS 
jl sf YL Jul Uls + 4 ud)l8 rz yl si yo 
3% gio Lge Ei NUT 2 4 Gp) bo LS 
‘সেই আল্লাহর নামে যার নিকট থেকে এই সূরাগুলো নাযিল হয়েছে। সকল প্রশংসা সেই 
আল্লাহর । অতঃপর হে ‘উমার! 
যদি তুমি জানতে পার যা কিছু আসে এবং যা কিছু আসে না সে সম্পর্কে, তাহলে তুমি 
সতর্ক হবে। সতকর্তা উপকারে আসে । 
অবশ্যম্ভাবী তাকদীরের উপর ধৈর্য ধারণ করবে এবং তার আচরণে সন্তুষ্ট থাকবে, যদিও 
সেই তাকদীর তোমার জীবনে এমন কিছু নিয়ে আসে যা তুমি মোটেও কামনা করনি । 
মানুষের স্বচ্ছ আনন্দময় জীবনকে এমন একটা দিন সব সময় অনুসরণ করছে যা তার 
স্বচ্ছতাকে ঘোলা করে দেবে।' 


১৫৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


এ কারণে ‘উমার যখন মদীনার ওয়ালী, তখন সব সময় তার নিকট আসা-যাওয়া 
করতেন, তার মজলিসে বসতেন। অনেক সময় হয়তো উত্তাদের সাক্ষাৎ পেতেন না, 
তাতে তিনি মোটেও বিরক্ত না হয়ে পরের দিন আবার যেতেন । ইবন আবী আয-যিনাদ 
তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘উমার মদীনার ওয়ালী থাকাকালে 
দেখেছি । কখনো ঢোকার অনুমতি পেতেন, কখনো পেতেন না। ‘উমার তার এই 
শিক্ষকের প্রতি এতই মুগ্ধ ছিলেন যে, প্রায়ই বলতেন: 


dl nf gna 2 Lis 2 dl Is 2 Is + AFSL Cr la 
bs 
‘অন্ধ ‘উবায়দুল্লাহর একটি মজলিস আমার নিকট হাজার দীনারের চেয়েও প্রিয় ৷’ তিনি 
তার খিলাফতকালে বলতেন : 
All As C0 Als ex dol asd) oF NI S20 b> Dl ae OS 
35, 135 
‘যদি ‘উবায়দুল্লাহ জীবিত থাকতেন তাহলে আমি তার মতামত ব্যতীত কোন ফরমান 
জারী করতাম না। আর তীর একটি দিনের বিনিময়ে আমার এত এত কিছু হোক 
তাও চাইতাম না। 
এই মহান শিক্ষকের প্রতি ছিল দৃঢ় আস্থা ও প্রবল নির্ভরতা । খলীফা হওয়ার 
পর বলতেন: 
Le og 0d dy Us Say 5] Le 2 dl ae 09 8 SSS 
4 Gl 
‘আমি যে অবস্থায় পড়েছি, এখন যদি ‘উবায়দুল্লাহ জীবিত থাকতেন তাহলে এ অবস্থা 
আমার জন্য খুবই সহজ হয়ে যেত ৷’ উমার তার এই মহান শিক্ষকের সূত্রে বহু জ্ঞান 
পরবর্তী প্রজন্মের কাছে পৌছে দিয়েছেন। তিনি বলেছেন: 
ec ylefiSiiso dsr disorssayl 
Ol ems 
‘আমি অন্য সকল মানুষের নিকট থেকে যা বর্ণনা করেছি, তার চেয়ে অনেক বেশী বর্ণনা 
করেছি এক ‘উবায়দুল্লাহর নিকট থেকে ।'*8 | 
8৪. সালিম ইবন ‘আবদিল্লাহ ইবন ‘উমার ইবন আল-খাত্তাব (রা) (মৃ. হি. ১০৬) : 
দুনিয়ার ভোগ-বিলাস বিমুখ ও নির্মোহ স্বভাবের ইমাম, ফকীহ, মদীনার মুফতী, মদীনার 


৩৪৮. ইবনুল জাওযী : ৮০-৯০; তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/৬৮ 


তাবি‘ঈদের জীবনকথা ১৫৯ 


www.amarboi.org 


সপ্ত ফকীহর অন্যতম, বহু হাদীছের ধারক ও বর্ণনাকারী, উঁচু স্তরের হাদীছ ব্যক্তিত ও 
একান্ত আল্লাহভীরু তথা মুত্তাকী মানুষ ছিলেন । মুসলিম মনীষীদের মধ্যে যাদের জীবনে 
জ্ঞান ও কর্ম এবং দুনিয়ার ভোগ-বিলাসিতার প্রতি চরম বৈরাগ্য ভাব ও সম্মান-মর্যাদার 
সমন্বয় ঘটেছিল সালিম তাঁদের অন্যতম । তিনি তার মহান পিতা ‘আবদুল্লাহ ইবন ‘উমার 
(রা) থেকে বহু হাদীছ বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবন সা‘ঈদ বলেন : একবার আমি 
সালিমকে তার বর্ণিত একটি হাদীছ সম্পর্কে বললাম : আপনি কি হাদীছটি আপনার 
পিতা ‘আবদুল্লাহ ইবন ‘উমার (রা) থেকে শুনেছেন? তিনি বললেন : একবার? এক শো 
বারেরও বেশী! চেহারা-সুরতে, চলনে-বলনে তিনি পিতার অনুরূপ ছিলেন। সাঈদ 
ইবনুল মুসায়্যিব বলেন : 


pS dl sy dbl a0 dy sly abl as pany pas do Atl ols 


উমারের (রা) সন্তানদের মধ্যে ‘আবদুল্লাহ ছিলেন ‘উমারের সাথে বেশী সাদৃশ্যপূর্ণ, 
তেমনিভাবে ‘আবদুল্লাহর সন্তানদের মধ্যে সালিম ছিলেন তার পিতা ‘আবদুল্লাহর সাথে 
সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ৷’ পিতা তার পুত্রের দারুণ গুণমুগ্ধ ছিলেন । ভীষণ ভালোবাসতেন । 
তার সমকালীন খলীফাগণ তাকে খুবই সমাদর ও সম্মান করতেন । একবার তিনি খলীফা 
সুলায়মান ইবন ‘আবদিল মালিকের দরবারে গেলে তিনি এগিয়ে এসে তাকে স্বাগতম- 
শুভেচ্ছা জানাতে জানাতে সংগে করে তার আসনে পাশাপাশি বসান ইমাম মালিক 
(রহ) এই মনীষী সম্পর্কে বলেন : পূর্ববর্তী যে সকল সত্যনিষ্ঠ মনীষী চলে গেছেন, 
দুনিয়ার ভোগ-বিলাস বিমুখিতায় ও জ্ঞান-গরিমায় সালিমের যুগে তাদের সাথে অধিক 
সাদৃশ্যপূর্ণ তার চেয়ে আর কেউ ছিলেন না।** 

৫. সালিহ ইবন কায়সান (মৃ. ১৪০ হি.) : তিনি ছিলেন হাদীছের ইমাম, হাফেজ, হাদীছ 
বর্ণনায় বিশ্বস্ত, মদীনার অন্যতম শ্রেষ্ঠ ‘আলিম । একবার ইমাম আহমাদকে (রহ) সালিহ 
সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলেন : চমৎকার! চমৎকার! ইবন হিব্বান বলেন : সালিহ 
ছিলেন মদীনার অন্যতম ফকীহ, হাদীছ ও ফিকহর সমাবেশস্থল এবং অত্যন্ত ব্যক্তিত্‌ 
সম্পন্ন ও সম্মানীয় মানুষ । ইবন ‘আবদিল বার বলেন : তিনি ছিলেন বহু হাদীছের ধারক 
ও বর্ণনাকারী, বিশ্বস্ত এবং হুজ্জাত তথা প্রমাণতুল্য মানুষ । ‘উমারের ছোটবেলার শিক্ষক 
ছিলেন, অত্যন্ত যত্ন ও কঠোরতার সাথে শিক্ষার পাশাপাশি আদব-কায়দা, আচার- 
আচরণ ও শিষ্টাচারও শিক্ষা দেন।*** 

পরে ‘উমার তার এই মহান শিক্ষককে নিজের সন্তানদের শিক্ষক হিসেবে নিয়োগ করেন। 
নিজের পরামর্শক হিসেবে সব সময় নিজের কাছে রাখেন। 

উপরে উল্লেখিত এ রকম মহান শিক্ষকদের নিকট ‘উমার ইবন ‘আবদিল আযীয শিক্ষা 


৩৪৯. তাবাকাত-৫/১৯৫; হিলয়াতুল আওলিয়া-২/১৯৩, আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২৩৪ 
৩৫০. শাজারাতুয যাহ্ব-১/২০৮; তাহধীব আত-তাহযীব-৪/৩৫০; তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১৪৮ 


১৬০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


গ্রহণ করেন। কথা-কাজে, চিন্তা-অনুধ্যানে, খোদাভীতিতে আজীবন তিনি তাদেরকে 
অনুসরণ করেন। 
প্রথম জীবনে ‘উমার কবিতার প্রতি ভীষণ অনুরক্ত হয়ে পড়েন । কাব্য চর্চায় অনুরাগী হয়ে 
ওঠেন। অসংখ্য কবিতা স্মৃতিতে ধারণ করেন। কবিতার একজন সমঝদার সমালোচকও 
হয়ে পড়েন। তার সময়ে কাব্য চর্চা ইসলামী সমাজের উজ্জ্বলতম বৈশিষ্ট্যে পরিণত হয়। 
সর্বত্র কবিতা রচনার প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর জমে উঠতো । সে সময় 
আরব জগতের সর্বত্র মৌমাছির গুনগুন আওয়াজের মত কবিদের গুনগুনানি ধ্বনিত 
হতো। সে সময় আরব বিশ্বের সর্বাধিক খ্যাতিমান কবি ছিলেন তিনজন : জারীর, 
ফারাযদাক ও আখতাল। দীর্ঘকাল যাবত তারা আরব বিশ্বের মানুষকে মাতিয়ে 
রেখেছিলেন। ‘উমারও তাদের দ্বারা ভীষণ প্রভাবিত হয়ে পড়েন । তার পিতা ‘আবদুল 
‘আযীয মিসরের ওয়ালী থাকাকালে তার দরবারে কবিদের আসর জমতো । পুরস্কার, 
দান-অনুগ্রহ লাভের জন্য সেখানে আহওয়াস, কুছায়্যির, ‘“ইয্যা, নুসায়ব ইবন রাবাহ-এর 
মত কবিগণ সমবেত হতেন। ‘উমার তাদের সাথে মেলামেশা করতেন । এতে তিনি 
যথেষ্ট উপকার লাভ করেন । আরবী দিওয়ান থেকে অসংখ্য কবিতা মুখস্থ করেন, যা তার 
ভাষা-সাহিত্যের শুদ্ধতায় অবদান রাখে এবং আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহর (সা) সুন্নাহ 
বুঝতে সহায়ক ভূমিকা পালন করে। 
তিনি নৈতিক মূল্যবোধ ও ইসলামী ভাবধারাসম্পন্ন কবিতা পছন্দ করতেন এবং মাঝে 
মধ্যে এ জাতীয় কিছু কবিতা রচনাও করেছেন। ইবনুল জাওযী (রহ) তার “সীরাতু 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয ওয়া মানাকিবুহু” গ্রন্থে সেই সকল কবিতার কিছু সংকলন 
করেছেন। মদীনায় অত্যন্ত জনপ্রিয় এক প্রকার রাগ সঙ্গীত তার নামে দীর্ঘকাল প্রচলিত 
ছিল। সম্ভবতঃ এ রাগ তিনি উদ্ভাবন করেন মদীনার ওয়ালী থাকাকালে । আর তখন তিনি 
বিলাসী জীবন যাপনে অভ্যস্ত ছিলেন ।*** 
পিতা ‘আবদুল ‘আযীযের ইনতিকালের পর চাচা খলীফা ‘আবদুল মালিক তাকে নিজ 
পরিবারের সাথে যুক্ত করেন। খলীফা আবদুল মালিকও ছিলেন একজন বড় ফকীহ ও 
মুহাদ্দিছ। তার সম্পর্কে হযরত ‘আবদুল্লাহ ইবন ‘উমার (রা) বলেন : &! ০90 ০! 
০9৯ (৪2% ‘মারওয়ানের একটি ফকীহ ছেলে আছে। তোমরা তার কাছে জিজ্ঞেস কর ।' 
তিনি আরো বলেন : 

Li ulaye Js sll wl As 
‘মানুষ সন্তান হিসেবে জন্মখহণ করে, আর মারওয়ানের জন্ম হয়েছে পিতা হিসেবে ৷' 
আবুয যিনাদ বলেন : ‘মদীনার ফকীহগণ হলেন, সা‘ঈদ ইবন আল-মুসায়্যিব, ‘আবদুল 
মালিক, ‘উরওয়া ও কুবাইসা ইবন যুওয়াইব।' ইমাম আশ-শা'বী বলেন : ‘একমাত্র 
‘আবদুল মালিক ছাড়া আর যার কাছেই আমি বসেছি, নিজেকে তার উপর শ্রেষ্ঠ 


৩৫১. ইবুনল জাওযী-২২৫ 


২১- তাবি‘ঈদের জীবনকথা ১৬১ 


www.amarboi.org 


পেয়েছি ।’*২ মোটকথা খলীফা আবদুল মালিক ছিলেন ক্ষণজন্মা পুরুষ । ধূর্ত রাজনীতিক 
হওয়া সত্ত্বেও শ্ৰেষ্ঠ ফকীহদের মধ্যে গণ্য করা হয় কাব্য শান্ত্রেও তার প্রচণ্ড দখল ছিল। 
এমন একজন বিদ্বান চাচার তত্বাবধান লাভ করেন ‘উমার এবং নিজেকে চাচার মত গড়ে 
তোলার জন্য অনুপ্রাণিত হন। 

‘উমার উপলব্ধি করেছিলেন জ্ঞান চর্চাই তীর জীবন, আর এর থেকে বিচ্ছিন্ন হওয়া মানে 
মরণ । এ কারণে তিনি শত ব্যস্ততার মাঝেও জ্ঞানী ব্যক্তিদের সঙ্গ উপভোগ করতেন, 
তাদের নিকট না জানা বিষয় প্রশ্ব করে জেনে নিতেন । যেমন পূর্বেই উল্লেখ করা হয়েছে, 
হজ্জের সময় হযরত রাসূলে কারীম (সা) কোথায় কিভাবে খুতবা দিয়েছিলেন তা সাহাবী 
হযরত আনাস ইবন মালিককে (রা) প্রশ্‌ করে জেনে নেন। অথচ তখন ‘উমার মদীনার 
ওয়ালী । আরেকবার ০2৯5>)| ৩০১> বা হাউজ সম্পর্কে বর্ণিত রাসূলুল্লাহর (সা) একটি 
হাদীছ বর্ণনাকারী একজন তার্বি‘'ঈর মুখ থেকে শোনার জন্য তাকে আনতে লোক 
পাঠান । ‘আব্বাস ইবন সালিম আল-লাখমী বলেন :*** 


cals AB als andl sl aos SH pn gt IL Al 320 01 a0 Say 
sd oly 22> Sis Al SIDI bl : ps JG ‘le FS: IG 
all Uw) Cns “ Js Ob cunt JES te JL ot D> u9>Jl 
Lots dl oie celal oles Jl ods oe 69> 0: Jy ply ls abl slo 
pS ie ord Oe clad B92 35 19513 dll C2 sl co cre 

O2yrlgdl 123 als lo9)9 Ol dsl clash ban Lb 
জন্য লোক পাঠালেন। যখন তিনি আসলেন, বললেন : আমার জন্য কষ্টকর হয়েছে। 
উমার বললেন : আপনাকে কষ্ট দিতে চাইনি, তবে আপনার সূত্রে “হাউজ” বিষয়ে 
ছাওবানের হাদীছটি পৌছেছে। সেটি আমি আপনার মুখ থেকে শুনতে চেয়েছি । তিনি 
বললেন : আমি ছাওবানকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহকে (সা) বলতে শুনেছি : 
আমার হাউজ হবে 'আদন (এডেন) থেকে ‘আম্মানের বালকা’ পর্যন্ত প্রশস্ত । এর পানি 
হবে দুধের চেয়ে বেশী সাদা, মধুর চেয়ে মিষ্টি, এবং পেয়ালার সংখ্যা হবে আকাশের 
নক্ষত্ররাজির সম-সংখ্যক। কেউ একবার এর পানি পান করলে অনস্তকালের জন্য 


আর তৃষ্ণা অনুভব করবে না। এই হাউজে প্রথম অবতরণকারী হবে মুহাজিরদের 
দরিদ্র মানুষেরা । 


৩৫২. ‘আবদুস সাত্তার আশ-শায়খ, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীয-৬১ 
৩৫৩. ইবনুল জাওযী : ৩২-৩৩ 


১৬২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


তীর জ্ঞানের গভীরতা 


তার সময়ের বড় বড় জ্ঞানী-গুণীদের দারসে বসা ও সাহচর্য লাভের কারণে তিনিও 
বহু শাস্ত্রে বিশাল পাণ্ডিত্যের অধিকারী হন। অর্জিত জ্ঞানের জন্য তিনিও বেশ 
তুষ্ট ছিলেন বলে মনে হয়। যেমন তিনি মদীনা ত্যাগের সময়কালের অবস্থা 
বৰ্ণনা করেছেন এভাবে :** 


Es Pll C33 LB si NT dz aby Bll ms 2 
‘আমি যখন মদীনা থেকে বের হলাম তখন আমার চেয়ে বড় ‘আলিম কেউ ছিলেন না। 
অতঃপর আমি শামে এসে সব ভুলে গেলাম ৷' 


নিজের জ্ঞানের প্রতি তার কতখানি আস্থা থাকলে তিনি এমন কথা বলতে পারেন? অথচ 
সে সময় মদীনাতে হযরত সাঈদ ইবন আল-মুসায়্যিব ও তার মত আরো অনেক জ্ঞানী 
ব্যক্তি বিদ্যমান ছিলেন। ইমাম যুহ্রীর সঙ্গে একদিন সারা রাত হাদীছ ও ফিকহ বিষয়ে 
আলোচনা করলেন। ইমাম যুহরী ‘উমারকে বহু হাদীছ শোনালেন । আলোচনার শেষ 
পর্যায়ে ‘উমার বললেন : আজ রাতে আপনি যত হাদীছ বর্ণনা করেছেন, সবই আমি পূর্বে 
শুনেছি । তবে আপনি মুখস্থ রেখেছেন, আর আমি ভুলে গিয়েছি ।*** 

ইমাম যুহ্রীর মত মহাজ্ঞানী মানুষকে এমন কথা বলতে পারায় প্রমাণিত হয় জ্ঞানের 
জগতে তার ভিত্তি ছিল অতি মজবুত, জানাশোনার পরিধি ছিল অতি ব্যাপক ও প্রশস্ত 
এবং তার ক্রুত ও বর্ণিত হাদীছ সংখ্যা অনেক বেশী । এ কারণে পরবর্তীকালে সংকলিত 
হাদীছের অথবা রচিত ফিকহর অধিকাংশ গ্রন্থাবলীতে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের 
নাম দেখা যায়। হয়তো তা হাদীছ বৰ্ণনা সূত্রে, ফিকহ বিষয়ক কোন মতামত, কোন 
আদেশ-নিষেধ অথবা বিচার-ফয়সালার সিদ্ধান্ত হিসেবে । ইসলামের প্রথম পর্বের ‘আলিম 
ও ইমাম-মুজতাহিদগণ বিভিন্ন বিষয়ে নিজ নিজ মতের স্বপক্ষে ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের কথা ও কাজকে প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। এ ক্ষেত্রে ইমাম লাইছ 
ইবন সা‘দ-এর সেই বিখ্যাত চিঠিটির কথা উল্লেখ করা যায়, যা তিনি ইমাম মালিকের 
নিকট পাঠিয়েছিলেন। যাতে তিনি ইমাম মালিকের মতের বিরুদ্ধে এবং নিজের মতের 
স্বপক্ষে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের কথা ও কাজকে একাধিক মাসয়ালায় উল্লেখ 
করেছেন। এমনকি চার মাযহাবের ফিকহর গ্রস্থাবলীতে প্রমাণ হিসেবে বার বার তার 
কথা ও কাজ উল্লেখ করা হয়েছে । হানাফী মাযহাবের ইমামগণ তাকে তার মাতৃকূলের 
উর্ধ্বতন পুরুষ হযরত ‘উমার ইবন আল-খাত্তাব (রা) থেকে পৃথক করার জন্য তাকে 
“উমার আস-সাগীর” তথা ছোট ‘উমার নামে অভিহিত করেছেন । ইমাম মালিক (রহ) 
তার বিখ্যাত “আল-মুওয়াত্তা” গ্রন্থে বিশ বারেরও অধিক তার নাম উল্লেখ করেছেন। 
ইমাম মালিকের অনুসারী পরবর্তী ইমাম-মুজতাহিদগণ তাদের রচিত গ্রন্থাবলীতে অত্যন্ত 


৩৫৪. ‘আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/১৯৫; সিয়ারু আ‘লাম আন-নুবালা'-৫/১২১ 
৩৫৫. প্রাগুক্ত; ইবনুল জাওযী-৩৭ 


তাবি‘ঈদের জীবনকথা ১৬৩ 


www.amarboi.org 


শ্রদ্ধার সংগে বহুবার বহুভাবে তার কথা ও কাজ উল্লেখ করেছেন । শাফি‘ঈ মাযহাবের 
অনুসারী ইমামগণও তেমন করেছেন । ইমাম আন-নাওবী (রহ) তার ‘তাহ্যীবুল আসমা’ 
ওয়াল লুগাত’ গ্রন্থে তার জীবনী সন্নিবেশ করেছেন। আর হাম্বলী মাযহাবের লোকেরা 
তাঁকে কতখানি গুরুত্ব দিয়েছেন তা বুঝা যায় এই মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমাদ 
ইবন হাম্বলের এই উক্তি দ্বারা :*** 

yl 25 2 AF U9 DN] 2 cxlll ms al J Sol 
‘একমাত্র ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের কথা ছাড়া অন্য কোন তার্বি'ঈর কোন কথা 
হুজ্জাত’ (প্রমাণ) হিসেবে ধরা হয়েছে বলে আমার জানা নেই ।' 
কাদরিয়্যাদের মতবাদ খণ্ডন করে তিনি যে পত্রটি লেখেন তাতে যে শক্তিশালী যুক্তি এবং 
কুরআন-হাদীছের উদ্ধৃতি উপস্থাপন করেন তাতে তার জ্ঞানের গভীরতা অনুমান করা 
যায়। তেমনিভাবে খারেজীদের বিরুদ্ধে উপস্থাপিত যুক্তিতেও তার গভীর প্রজ্ঞা ও পাণ্ডিত্য 
প্রমাণিত হয়।*** 


তার জ্ঞান-গরিমা সম্পর্কে তার সমকালীন ও পরবর্তীকালের মনীষীদের কিছু মন্তব্য 
পণ্ডিত মনীষীদের মন্তব্য ও সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয় যে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
ছিলেন তত্্ব-জ্ঞানী ব্যক্তিত্বের অন্যতম । তিনি ছিলেন প্রথম শ্রেণীর তাবি‘ঈ ‘আলিমদের 
মধ্যে বিশিষ্ট স্থান ও মর্যাদার অধিকারী । নিম্নে কয়েকজন বিশিষ্ট মনীষীর উক্তি উপস্থাপন 
করা হলো: 
ইমাম যুহ্রী ‘উবায়দুল্লাহ ইবন ‘আবদিল্পাহ থেকে বর্ণনা করেছেন। ‘উবায়দুল্লাহ 
বলেন :*৫৮ 

BLDG 25700] 328 xl ar Ji tll SSNS 
“আলিমগণ ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের নিকট ছিলেন ছাত্র সমতুল্য ৷' 
বিখ্যাত তাবি‘ঈ মুজাহিদ (রহ) বলেন :*** 
> 04s cn U2y> bd Ul pla Of SD 09 yd 6 2 pr Ul 

43] Lass 

‘আমরা এই ধারণা নিয়ে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের নিকট গেলাম যে, তিনি 


আমাদের জ্ঞানের মুখাপেক্ষী হবেন; কিন্তু যখন তার নিকট থেকে বের হলাম তখন 
আমরাই তার জ্ঞানের মুখাপেক্ষী হয়ে গেলাম ।' তিনি আরো বলেন: 


A lal i> oy US uli ps Uy 
৩৫৬. ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৬৩ 
৩৫৭. হিলয়াতুল আওলিয়া-৫/৩০৯-৩১০, ৩৪৬, ৩৫৩; ইবনুল জাওযী : ৯০-৯৬ 
৩৫৮. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/১৯৪; তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১১৯ 
৩৫৯. তাবাকাত-৫/৩৬৮; তাহযীবুল আসমা' ওয়াল লুগাত-২/২২; সিয়ারু আলাম আন-নুবালা’-৫/১২০ 
১৬৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘আমরা ‘উমারের নিকট গেলাম তাকে কিছু শেখাবো বলে, কিন্তু অল্পক্ষণ পরে আমরাই 
তার নিকট থেকে শিখতে লাগলাম ।' 
মায়মূন ইবন মিহরান বলেন :** 
lll plas yl a8 02 yo oS 
“উমার ইবন ‘আবদিল ‘আযীয ছিলেন ‘আলিমদের মু‘আল্লিম বা শিক্ষক ৷' 
তিনি আরো বলেন: 
dns LS Ltd ‘Uy! cli Sf SS SS) Fl Lr 2 pL 
BLDG N! 
‘আমরা এই ধারণা নিয়ে ‘উমার ইবন ‘আবদিল ‘আধীযের নিকট গেলাম যে, তিনি 
আমাদের জ্ঞানের মুখাপেক্ষী হবেন; কিন্তু কিছুক্ষণ তার সঙ্গে থাকার পর আমরাই তার 
ছাত্র হয়ে গেলাম ।' 
প্রখ্যাত তাবি'ঈ মুহাদ্দছিছ আইউব আস-সিখতিয়ানী বলেন : আমরা যাদেরকে পেয়েছি 
তাদের কেউ ‘উমারের চেয়ে নবীর (সা) হাদীছ অধিক ধারণকারী আছেন বলে আমার 
জানা নেই ।*** ইমাম মালিক ও ইবন ‘উয়ায়না বলেন :*** rl rl 2" 
“উমার ইবন ‘আবদিল ‘আযীয একজন ইমাম ৷' 
ইবন সা‘দ বলেন : তিনি ছিলেন বিশ্বস্ত ও আমানতদার ৷ তার ছিল ফিকহ ও অন্যান্য 
বিষয় সংক্রান্ত জ্ঞান এবং খোদাভীতি ৷ বহু হাদীছ তিনি বর্ণনা করেছেন । তিনি একজন 
ন্যায়নিষ্ঠ ইমাম ৷ আল্লাহ তাঁর প্রতি দয়া করুন ও সম্তুষ্ট থাকুন!*** 
হাফেজ ইবন ‘আবদিল বার বলেন :*** 
pl os oat) >t ols 
‘জ্ঞানের জগতে তিনি ছিলেন একজন সুদক্ষ ও পারদর্শী ব্যক্তি ।' 
ইমাম আয-যাহাবী বলেন :*** 
GG bio i> UB UM mS cond Ge lagize Lad LLL oS) 
axis lol ab 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয ছিলেন একজন ইমাম, ফকীহ, মুজতাহিদ, সুন্নাহর জ্ঞানে 


৩৬০. প্রাগুক্ত; তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১১৯ 

৩৬১. তাহযীৰুত তাহ্যীব-৭/৪১৯ 

৩৬২. প্রাগুক্ত 

৩৬৩. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-৫/১১৫ 

৩৬৪. জামি‘ ঝয়ান আল-‘ইলম-২/১৩০ 

৩৬৫. তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১১৮; সিয়ারু আ‘লাম আন-নুবালা'-৫/১১৪ 


তাবি'ঈদের জীবনকথা ১৬৫ 


www.amarboi.org 


আল্তাহর দিকে প্রত্যাবর্তনকারী মানুষ ৷' 

ইমাম আল-লায়ছ বলেন, ‘আবদুল্লাহ ইবন ‘উমার ও ‘আবদুল্লাহ ইবন আব্বাসের (রা) 

সুহবত ও সাহচাৰ্য পেয়েছেন এবং ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তাকে জাযীরার ওয়ালী 

নিয়োগ করেছিলেন, এমন এক ব্যক্তি আমাকে বলেছেন :*** 

GUS) ahs Lol Ol lel yd a3 02 8 bury Nl es ple Gal Ls 
S500 J] yl 26 C2 pF Ss clalall 

‘আমরা যখনই কোন বিষয়ের জ্ঞান অর্জন করতে চেয়েছি তখন ‘উমার ইবন ‘আবদিল 

‘আধযীযকে সে বিষয়ের মূল ও শাখা-প্রশাখায় সকলের চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তির্ূপে 

পেয়েছি। অন্য সকল ‘আলিম ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের নিকট ছাত্র 

সমতুল্য ছিলেন ।' 

ইমাম নাওবী (রহ) লিখেছেন : ‘তার বিশাল জ্ঞান, অগাধ পাণ্ডিত্য, পরিচ্ছন্ন স্বভাব, 

দুনিয়ার ভোগ-বিলাস বিমুখ তাপস্য, তাকওয়া, ‘আদল-ইনসাফ, মুসলমানদের প্রতি দয়া 

ও মমতা, উন্নত চরিত্র, আল্লাহর রাস্তায় চূড়ান্ত রকমের প্রচেষ্টা, সুন্নাতে নববীর আনুগত্য- 

অনুসরণ এবং খুলাফায়ে রাশেদীনের অনুকরণের ব্যাপারে সকলে একমত !' 

‘আল্লামা আবুল হাসান ‘আলী আন-নাদবীর (রহ) একটি মন্তব্যের উদ্ধৃতি দিয়ে এ 

প্রসঙ্গের সমাপ্তি টানছি ৷ তিনি বলেন :**' 


calall ce OS) LADS BAS 3), colby! o> clad co ps ols, 


Odsal LAAT C090 0259001 
“উমার ছিলেন আল্লাহ ওয়ালা সুদক্ষ জ্ঞানী ব্যক্তিদের একজন । যদি খিলাফত ও তার 
বিশাল দায়িত্ব তার উপর না চাপতো তাহলে মুষ্টিমেয় হাতে গোনা জ্ঞানী ব্যক্তিদের 
একজন এবং বিখ্যাত ফকীহদের মধ্যে গণ্য হতেন ।' 
তার ছাত্র এবং যারা তার সূত্রে হাদীছ বর্ণনা করেছেন 
বিশিষ্ট ‘আলিম ও ইমামদের বিশাল একটি সংখ্যা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সূত্রে 
হাদীছ বর্ণনা করেছেন। তাদের কয়েকজন হলেন : তাঁর অন্যতম শিক্ষক আবূ সালামা 
ইবন ‘আবদির রহমান, তার দুই ছেলে ‘আবদুল্লাহ ও ‘আবদুল ‘আযীয ইবন ‘উমার 
মাসলামা ইবন ‘আবদিল মালিক । তাছাড়া আবূ বকর মুহাম্মাদ ইবন ‘আমর ইবন হাষ্ম, 
রাজা‘ ইবন হায়ওয়া, আয-যুহ্রী, ইয়াহইয়া ইবন সাঈদ আল-আনসারী, আম্বাসা ইবন 


৩৬৬. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/১৯৪ 
৩৬৭. রিজালুল ফিক্র ওয়াদ দা‘ওয়া-১/৫২ 


১৬৬ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


সা‘ঈদ ইবন আল-‘আস, হুমাইদ আত-তাবীল, মুহাম্মাদ ইবন আল-মুনকাদির, তাম্মাম 
ইবন নাজীহ, তাওবা আল-‘আম্বরী, ‘আমর ইবন মুহাজির, গায়লান ইবন আনাস, লায়ছ 
ইবন আবী রুকাইয়া আছ-ছাকাফী, (তার সেক্রেটারী), মুহাম্মাদ ইবন কায়স, আন- 
(‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের আযাদকৃত দাস), ইয়াকুব ইবন ‘উতবা ইবন আল- 
লায়ছী, সাখর ইবন ‘আবদিল্লাহ ইবন হারমালা, ‘উছমান ইবন দাউদ আল-খাওলানী, 
তার ভাই সুলায়মান ইবন দাউদ, ‘উমাইর ইবন হানী আল-‘আনসী, ‘ঈসা ইবন আবী 
আছ-ছাকাফী, মারওয়ান ইবন জানাহ এবং আরো অনেকে ।** 


তার জ্ঞানের প্রচার-প্রসার ঘটেনি কেন? 

বিভিন্ন শাস্ত্রে তার যে গভীর জ্ঞান ও বিশাল পাণ্ডিত্য, যা তাকে একজন ইমামের মর্যাদা 
দান করেছে, যাকে জ্ঞানে সাগরতুল্য ইমাম আয-যুহ্রীর সমান মনে করা হয়, সমকালীন 
অন্য সকল ‘আলিমকে তার ছাত্রতুল্য গণ্য করা হয়, জ্ঞানের এত অত্যুচ্চ আসনে 
অধিষ্ঠিত ব্যক্তির জ্ঞানের তেমন প্রচার-প্রসার ঘটেনি কেন? তার সমকক্ষ অন্যান্য ইমাম 
যথা আয-যুহ্রী, মালিক ও সাঈদ ইবন আল-মুসায়্যিব প্রযুখের মৃত হাদীছ ও ফিক্‌হ 
বিষয়ে তার বর্ণনা পাওয়া যায় না কেন? 

এ প্রশ্নের জবাবে দু'টি কারণ উল্লেখ করা যায়। প্রথম কারণ, আর এটি সর্বাধিক 
গুরুত্বপূর্ণ, তিনি তার বিশাল জ্ঞান ভাগ্ডার ছড়িয়ে দেওয়ার যথেষ্ট সময় ও সুযোগ লাভ 
করেননি । প্রথম জীবনে মদীনার শ্রেষ্ঠ ‘আলিম ও ফকীহদের নিকট থেকে জ্ঞান আহরণের 
পর মদীনা ত্যাগ করেন কিছুকাল পরে আবার সেখানে ফিরে আসেন তথাকার ওয়ালী 
হিসেবে। কিছুদিন পর সেই সাথে যুক্ত হয় মক্কার ইমারতের দায়িত্ব । তখন তিনি হন 
মক্কা-মদীনা তথা হারামাইনের আমীর । এ বিশাল দায়িত্ব পালনের কারণে তিনি তখন 
অন্যদের মত দারসের . মজলিস করে ছাত্রদের ফিকুহর জ্ঞান দিতে পারেননি, তাদের 
নিকট নিজের সংগ্রহের হাদীছ ভাণ্ডার বর্ণনা করতে সক্ষম হননি। এক সময় এ দায়িত্ব 
থেকে অব্যাহতি দিয়ে তাকে দারুল খিলাফা দিমাশৃ্‌কে ডেকে নেওয়া হয়। সেখানে বেশ 
কয়েকটি বছর তার অতিবাহিত হয় খলীফাদের পরামর্শক, উপদেষ্টা হিসেবে এবং 
কিছুকাল খলীফা সুলায়মানের উষীর হিসেবে। 

এরপর তার কাধে চেপে বসে বিশাল ইসলামী খিলাফতের মহান দায়িত্ব । যে খিলাফতের 
সীমা-সরহদ ছিল আটলান্টিকের উপকূল থেকে ভারতবর্ষের সিন্ধু পর্যন্ত । বানু উমাইয়্যারা 


৩৬৮. তাহযীবুত তাহযীব-৭/৪১৮; সিয়ারু আ‘লাম আন-নুবালা'-৫/১১৪; তাহযীব আল-আসমা’ ওয়াল 
লুগাত-২/১১৪-১১৫; তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১১৮ 
তাবি‘ঈদের জীবনকথা ১৬৭ 


www.amarboi.org 


দীর্ঘকাল ধরে ইসলামী খিলাফতের ধ্যান-ধারণা ও রূপরেখার মধ্যে যে বিকৃতি সাধন 
করেছিল, তিনি দায়িত্ব কাধে নেওয়ার প্রথম দিন থেকে তা আবার খিলাফতে রাশেদার 
আদলে ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন । এ কাজ করতে গিয়ে জীবনের সবটুকু 
সময় এর পিছনে ব্যয় করেন। মৃত্যু পর্যন্ত এমন একটু অবসর পাননি যখন তিনি জ্ঞান 
চর্চা ও শিক্ষা দানের দিকে মনোযোগ দিতে পারতেন । খিলাফতে রাশেদার প্রথম খলীফা 
মহান সাহাবী হযরত আবূ বকর সিদ্দীকের (রা) জীবনেও এমনটি ঘটেছিল । সাহাবায়ে 
কিরামের মধ্যে তিনি সবচেয়ে বেশী হযরত রাসূলে কারীমের (সা) সঙ্গ ও সাহচর্য লাভ 
করেছেন। অন্যদের তুলনায় রাসূলুল্লাহর (সা) নিকট থেকে তিনি বেশী জ্ঞান লাভ 
করেন। মুসলিম উঁম্মার নিকট সর্বক্ষেত্রে তার যে সুউচ্চ সম্মান ও মর্যাদা, সেই তুলনায় 
তার সূত্রে বর্ণিত হাদীছ নিতান্ত অপ্রতুল । এর কারণ হলো, হযরত রাসূলে কারীমের (সা) 
ইনতিকালের পর তিনি খুব অল্প সময় পেয়েছিলেন। আর তাও কেটে যায় ইসলামী 
খিলাফতের গুরুদায়িত্ব বহনের মধ্য দিয়ে । তেমনিভাবে খলীফা ‘আবদুল মালিক ইবন 
মারওয়ান, খলীফা আবূ জা‘ফার আল-মানসূর ও আরো অনেকের নাম উল্লেখ করা যায়, 
যারা ছিলেন বিশাল জ্ঞানের অধিকারী ব্যক্তিত্ব, কিন্তু খিলাফত পরিচালনা ও রাজনীতির 
জটিল বৃত্তে আবদ্ধ হয়ে পড়ার কারণে জ্ঞান চর্চার অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। 
দ্বিতীয় কারণ হলো অল্প বয়সে মৃত্যুবরণ ৷ চল্লপিশটি বছর জীবনকালও পূর্ণ করে 
যেতে পারেননি । 


এ প্রসঙ্গে ইমাম আয-যাহাবীর একটি উক্তি বিশেষ প্ৰণিধানযোগ্য । তিনি বলেন :"* 
JS SOUS cad>5s al 9 ABUL 5 Lael Spel Yl Js 5s 
ss 2 jd db Ss AS A 1425 058 ns das SS SLY 
Sal Gl re 2 9 ps Ld 042 we Badly pL Brill > 
le p23 pb 5545 Dp 2 2B Cy 003 SPP  plll 
‘আল-ওয়ালীদের খিলাফতকালে প্রথম মদীনার ওয়ালী নিযুক্ত হন এবং মদীনার মসজিদ 
পুনন্নিৰ্মাণ ও সৌন্দর্যমপ্তিত করেন। সে সময় তাকে অত্যধিক ন্যায়পরায়ণ ও ভোগবিলাস 
বিমুখ বলে উল্লেখ করা হতো না। কিন্তু খিলাফতের দায়িত্ব গ্রহণের পর আল্লাহ তাকে 
সম্পূর্ণ পরিবর্তন করে দেন এবং তিনি নতুন রূপ ধারণ করেন। অতঃপর উত্তম চরিত্র ও 
ন্যায় প্রতিষ্ঠায় তার নানা ‘উমার ইবন আল-খাত্তাব (রা), দুনিয়ার প্রতি নির্মোহ স্বভাবের 
জন্য হাসান আল-বসরী (রহ) এবং জ্ঞানের ক্ষেত্রে আয-যুহ্রীর (রহ) সাথে তাকে তুলনা 


করা হয়। কিন্তু তার মৃত্যু তার শিক্ষকদের কাছাকাছি সময়ে হওয়ায় তীর জ্ঞানের প্রচার- 
প্রসার তেমন ঘটেনি ৷' 


৩৬৯. ইবনুল জাওযী-১৮; তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১১৯ 


১৬৮ তাবি“ঈদের জীবনকথা 


www.amarboi.org 


জ্ঞানের প্রচার-প্রসার ও লিপিবন্ধকরণে তার অবদান 

আমীরুল মু'মিনীন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তার অর্জিত জ্ঞান মানুষের মাঝে 
ছড়িয়ে দেওয়ার জন্য কোন হালকায়ে দারসে বসেননি, তেমনিভাবে বসেননি কোন 
ফিকহ ও ইফতার মজলিসে । তবে এক্ষেত্রে তিনি এক বিশাল অবদান রেখে গেছেন। 
আর তা হলো, রাসূলুল্লাহর (সা) হাদীছ লিপিবদ্ধকরণ, মানুষকে শিক্ষাদান এবং 
তাদেরকে সত্য-সঠিক পথে পরিচালনার জন্য খিলাফতের বিভিন্ন অঞ্চলে অসংখ্য 
‘উলামা-ফকীহকে প্রেরণ । 

নিম্নে এক্ষেত্রে তার কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো: 


১. বিভিন্ন শহর ও জনপদে জ্ঞানের প্রচার-প্রসার : জ্ঞান অর্জনে আগ্রহী ও উপযোগী 
লোকদের নিকট শিক্ষার উপায়-উপকরণ সহজ সাধ্য করে দেওয়া ইসলামী রাষ্ট্রের 
অন্যতম দায়িত্ব ও কর্তব্য । খলীফা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয অতি চমৎকারভাবে এ 
দায়িত্ব পালন করেন। তিনি জ্ঞানী ব্যক্তিদেরকে বিভিন্ন শহরে, এমনকি বিভিন্ন পল্পীতে 
পাঠান যাতে সেখানে বসবাসকারী মানুষ তাদের নিকট থেকে আল্লাহর দীনের বিধি- 
বিধান সম্পর্কে অবহিত হতে পারে। 
মদীনার বিখ্যাত ইমাম, মুফতী ও ‘আলিম হযরত নাফে'কে তিনি মিসরে পাঠান । এই 
নাফে* ছিলেন হযরত ‘আবদুল্লাহ ইবন ‘উমারের (রা) আযাদকৃত দাস এবং তীর 
হাদীছের একজন বর্ণনাকারী । এ প্রসঙ্গে ‘উবায়দুল্লাহ ইবন ‘উমার (রা) বলেন :*** 
COT pals pa Jal IL poe axl dys LSU S23l ae 02 ys Say 
“উমার . ইবন ‘আবদিল ‘আযীয নাফে‘- ইবন ‘উমারের দাসকে মিসরবাসীদের নিকট 
পাঠান, যাতে তিনি তাদেরকে রাসূলুল্লাহর (সা) সুরনাহসমূহ শিক্ষা দিতে পারেন ।' 
তিনি তার্বি*ঈ ফকীহদের মধ্য থেকে দশজনকে আফ্রিকায় পাঠান । হিজায, শাম ও 
ইরাকের বিভিন্ন শহর ও জনপদে যেমন অসংখ্য মুহাদ্দিছ ও ফকীহ তাবি'ঈ ইসলামী 
জ্ঞানের প্রচার-প্রসারে নিয়োজিত ছিলেন, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয প্রেরিত এই 
তাবি'ঈগণও আফ্রিকার বিভিন্ন এলাকায় জনগণকে ইসলামী জ্ঞান ও আমলে সমৃদ্ধ করে 
তোলেন ৷ সেই দশজন বিখ্যাত তাবি‘ঈ হলেন: 
১. আবু ছুমামা বাকর ইবন সাওয়াদা আল-জুযামী আল-মিসরী । তার সম্পর্কে হাফেজ 
ইবন হাজার বলেন, ‘আফ্রিকাবাসীদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তাকে সেখানে পাঠান । তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য 
মুফতী ফকীহ ৷" 
২. ‘আবদুর রহমান ইবন রাফি‘ আত-তানুখী । ইবন হাজার তার সম্পর্কে বলেন, 
‘আফ্ৰিকাবাসীদেরকে ইসলামী জ্ঞান শিক্ষা দানের জন্য ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যে 


৩৭০. সিয়ারু আ‘লাম আন-নুবালা-৫/৯৭; তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১০০; হুসনুল মুহাদারা-১/১১৯ 
৩৭১. তাহযীব আত-তাহযীব-১/৪২৪; তাকরীব আত-তাহযীব-১/১০৬ 


২২- 'তাবি‘ঈদের জীবনকথা ১৬৯ 


www.amarboi.org 


দশজন ফকীহ (ইসলামী জ্ঞানে পারদর্শী) পাঠান, তিনি ছিলেন তাদের একজন । তিনি 
- আফ্রিকার কাজীর দায়িত্বও পালন করেন।'*"২ 


‘৩. ‘আবদুল্লাহ ইবন ইয়াধযীদ আল-মু‘আফিরী। হাফেজ ইবন হাজার বলেন, 
‘আফ্রিকাবাসীদেরকে ইসলামী জ্ঞান শিক্ষা দানের জন্য ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
তাকে সেখানে পাঠান । তিনি সেখানে ব্যাপকভাবে জ্ঞান ছড়িয়ে দেন। তিনি ছিলেন 
নির্ভরযোগ্য, সৎ ও জ্ঞানী মানুষ ।*"* 


৪. তালাক ইবন জা‘বান : তার সম্পর্কে হাফেজ ইবন মাকুলা বলেন : ‘মাগরিব (মরক্কো) 
বাসীদেরকে ইসলামী জ্ঞান দানের জন্য ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যে সকল মিসরীয় 
ফকীহকে পাঠান, তিনি তাদের অন্যতম !' 
৫. সা‘দ ইবন মাস‘উদ আত-তুজায়বী : তিনি কায়রাওয়ানে অবস্থান করে সেখানে 
ব্যাপকভাবে ইসলামী জ্ঞান ছড়িয়ে দেন। 
৬. ইসমাঈল ইবন 'উবায়দুল্লাহ আল-আনসারী : তিনি কায়রাওয়ানে অবস্থান করেন। 
তথাকার এবং আশেপাশের অসংখ্য মানুষ তার দ্বারা ব্যাপক উপকার লাভ করে। তিনি 
কায়রাওয়ানে বিশাল একটি মসজিদ নির্মাণ করেন। উক্ত মসজিদটি বর্তমানে ‘মসজিদ 
আয-যায়তুনা' নামে পরিচিত। তিনি তার আয়ের এক তৃতীয়াংশ আল্লাহর পথে ও 
জনকল্যাণমূলক কাজে ব্যয় করতেন । এ কারণে জনগণের নিকট থেকে ‘তাজিরুল্লাহ’ বা 
আল্লাহর ব্যবসায়ী উপাধি লাভ করেন। হিজরী ১০৭ সনে তিনি সাগরে নিমজ্জিত হয়ে 
LS করেন। লাশ উত্তোলনের পর দেখা যায় কুরআনের একটি কপি তিনি হাত 
দিয়ে বুকের সাথে ঠেসে ধরে রেখেছেন ।** 


৭. ইসমাঈল ইবন ‘উবায়দিল্লপাহ ইবন আবিল মুহাজির : বানূ মাখযূমের আযাদকৃত 
দাস। তিনি ছিলেন একজন বড় ইমাম ও আস্থাভাজন ‘আলিম । 

ইসলামী জ্ঞান শিক্ষাদান ও. তাদের মধ্যে বিচার কাজ পরিচালনার জন্য ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয তাকে সেখানে পাঠান । উত্তম জীবনধারার অধিকারী মানুষ এবং 
একজন ভালো আমীর ছিলেন। ফিকহ বিষয়ক তার জ্ঞান মানুষের মধ্যে প্রসার লাভ 
করে। তার সময়ে বারবার উপজাতির অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করে। হিজরী ১৩২ 
সনে তিনি ইনতিকাল করেন ।*** 


৮. আবূ সাঈদ জু‘ছাল ইবন হা‘আন আর-রু‘আয়নী : হাফেজ ইবন হাজার ইবন 
ইউনুসের সূত্রে উল্লেখ করেছেন যে, ‘উমার ইবন '‘আবদিল ‘আযীয তাকে 
মরক্কোবাসীদেরকে কুরআন শিক্ষাদানের জন্য পাঠান। তিনি ছিলেন ফকীহ কারীদের 
একজন ।*** 


৩৭২. তাহযীব আত-তাহ্‌্যীব-১/১৫৩; তাকরীব আত-তাহযীব-১/৪৭৮; মীযান আল-ইতিদাল-২/৫৬০ 
৩৭৩. তাহযীব আত-তাহ্যীব-৬/৭৪; তাকরীব আত-তাহযীব-১/৪৬২ 

৩৭৪. ‘আবদুল সাত্তার আশ-শায়খ-৭০ 

৩৭৫. সিয়ারু আলাম আন-নুবালা-৫/২১৩; আল-আ'‘লাম-১/৩১৯ 

৩৭৬. তাহ্যীব আত-তাহযীব-২/৬৮; তাকরীব আত-তাহ্যীব-১/১২৮ 


১৭০ তাৰি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


৯. হিব্বান ইবন আবী জাবালা আল-কুরাশী : মিসরের অধিবাসী । অতঃপর কায়রাওয়ানে 
বসবাস করেন। তথাকার অধিবাসীরা শিক্ষাক্ষেত্রে তার দ্বারা ব্যাপকভাবে উপকার 
লাভ করে।*'* 

১০. মাওহাব ইবন হায় আল-মু‘আফিরী :: তিনি কায়রাওয়ানে আবাসন গড়ে তোলেন 
এবং সেখানে ইসলামী জ্ঞান ব্যাপকভাবে ছড়িয়ে দেন। 

উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও তিনি ইসলামী জ্ঞানে পারদশী বহু ব্যক্তিকে বিভিন্ন পল্লী 
ও জনপদে পাঠান, যাতে তথাকার অধিবাসীরা তাদের নিকট থেকে ইসলামী শিক্ষায় 
শিক্ষিত হতে পারে। যেমন আবূ ‘উবাইদ আল-কাসিম ইবন সাল্লাম, ইবনুল জাওযী ও 
আরো অনেকে বর্ণনা করেছেন :** 


Stl a 2 yy sil i sl 2 22 RI Ls 02 pF Sn 
ab Jl bly cd 22 Lb 05) Lgals S529 gal 3 wlll ul ol 
ie La SN US]: as ISB yl a8 02 pS ILI diy of 

L202 2 ISL Jo US abl Sls Ll 252 


“উমার ইবন ‘আবদিল ‘আযীয ইয়াযীদ ইবন আবী মালিক আদ-দিমাশকী ও আল- 
হারিছ ইবন ইয়ামজুদকে মরু অঞ্চলের বেদুঈনদেরকে সুন্নাহ শিক্ষা দানের জন্য পাঠান 
এবং তাদের দু'জনের ভাতার ব্যবস্থা করেন ইয়াযীদ সে ভাতা গ্রহণ করেন, কিন্তু আল- 
হারিছ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান ৷ একথা লিখে ‘উমারকে জানানো হলে তিনি 
লেখেন : ইয়াযীদ যা করেছেন তাতে কোন দোষ দেখিনা । তবে আল্লাহ আমাদের মধ্যে 
আল-হারিছের মত মানুষের সংখ্যা বৃদ্ধি করুন ৷' 

তিনি বিশাল ইসলামী খিলাফতের বিভিন্ন অঞ্চলে কর্মরত দা‘ঈ, শিক্ষক ও কর্মকর্তাদের 
সাথে সব সময় পত্র যোগাযোগ রাখতেন । সেই সকল পত্রে তিনি তাদেরকে ইসলামী 
ফিকহ, সুন্নাহ ইত্যাদি শিক্ষা দিতেন, মানুষের সামনে রাসূলুল্লাহর (সা) সুন্নাহ ও 
সাহাবায়ে কিরামের জীবনাচার তুলে ধরার জন্য তাকিদ দিতেন, শরী‘আতের বিধি-বিধান 
যথাযথভাবে অনুসরণ এবং বিরুদ্ধাচারণ থেকে দূরে থাকার কথা বলতেন। আঞ্চলিক 
আমীর ও ওয়ালীগণকে তিনি পত্রে যে দিক নির্দেশনা দিতেন তা বাস্তবায়ন ও 
জনসাধারণকে তা মেনে চলতে উদ্বুদ্ধ করার জন্য অত্যন্ত তাকিদ দিতেন । ‘উমার নিজে 
কোন বিষয়ে দ্বিধা-সংশয়ে পড়লে লোক মারফত পত্র পাঠিয়ে মদীনার ‘আলিমদের নিকট 
থেকে তার সমাধান জেনে নিতেন । ইমাম মালিক (রহ) বলেন :*** 


৩৭৭. তাহযীব আত-তাহযীব-২/১৪৯; তাকরীব আত-তাহ্যীব-১/১৪৭ 

৩৭৮. ইবন ‘আবদিল হাকাম, সীরাতু ‘উমার-১৬৭; ইবনুল জাওযী-৯২; রিজলুল ফিক্র ওয়াদ- 
দা‘ওয়া-১/৫২ 

৩৭৯. ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৭১ 


তাবি‘ঈদের জীবনকথা ১৭১ 


www.amarboi.org 


Liza Sy Ry dl pala aah JI IS Hyll a68 02 ps Sb 


pais by (pny ols sre bs le 
“উমার ইবন ‘আবদিল ‘আযীয বিভিন্ন শহরে পত্র পাঠিয়ে তথাকার অধিবাসীদেরকে 
সুন্নাহ ও ফিকাহ শিক্ষা দিতেন। আর মদীনাবাসীদের নিকট তাদের অতীত কথা জানতে 
চাইতেন এবং তাদের নিকট রাসূলুল্লাহর (সা) সুন্নাহর যে জ্ঞান আছে তার উপর আমল 
করতে বলতেন’ 
হযরত হাসান আল-বসরী (রহ) বলেন, আমাদের নিকট ‘উমার ইবন ‘আবদিল 
'আযীযের কোন পত্র এলেই তাতে তিনটি বিষয় অবশ্যই থাকতো : সুন্নাতের 
পুনরুজ্জীবন, অথবা বিদ‘আতের নিশ্চিহ্ৃকরণ অথবা জুলুম-অত্যাচারের প্রতিকার । 
তিনি তীর বহু পত্রে জ্ঞানের প্রচার-প্রসারের নির্দেশ দিয়েছেন এবং তা গোপন রাখার 
কঠোর সমালোচনা করেছেন। এ বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে আবূ বকর ইবন হাযমকে 
লেখা তার একটি পত্রে । তাতে তিনি লেখেন :*** 


i> LD Fl OL cpa oe play > Ila cpa Iti) 
12 0352 


‘আপনারা ‘ইলমের প্রসার ঘটান এবং যারা জানে না তাদেরকে শিক্ষা দানের জন্য বসুন । 
কারণ, জ্ঞান কেবল গোপন থাকলেই বিলীন হয়।' 


জ্ঞানের প্রচার-প্রসারে তার কর্ম পদ্ধতি 

ক. ‘আলিমদের জন্য বেতন-ভাতা নির্ধারণ; এমনকি এমন প্রত্যেকের জন্য বেতন-ভাতার 
ব্যবস্থা করা যারা জ্ঞান চর্চা ও শিক্ষাদানের কাজে আত্মনিয়োগ করেন। কুরআনের 
হাফেজ, কুরআনের শিক্ষক, হাদীছের ছাত্র, শিক্ষক, সংগ্রাহক, ফকীহ, ফিকহর ছাত্র, 
কুরআন-হাদীছের গবেষক- প্রত্যেকের জন্য ‘উমার ভাতার ব্যবস্থা করেন । জীবিকা ও 
ঘর-সংসার প্রতিপালনের চিন্তা থেকে তাদেরকে মুক্ত রাখার জন্য বায়তুল মাল থেকে 
জ্ঞান চর্চার সাথে সম্পৃক্ত প্রত্যেকের জন্য ভাতার ব্যবস্থা করা হয়। মূলতঃ এ দ্বারা 
জ্ঞানের ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা দারুণ উৎসাহিত হন। তারা জ্ঞানের প্রচার-প্রসার এবং 
দীন ও উম্মাহ্র সেবায় নিজেদেরকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেন। 

খতীব আল-বাগদাদী ও ইবনুল জাওযী আবূ বকর ইবন আবী মারইয়ামের সূত্রে বর্ণনা 
করেছেন । তিনি বলেন :*”* 


2 Jal en Call 23 a’ 1aa> Js J! yl 6 02 pF SS 
‘asus Sl Cr [sles bs oil 5920 cw oe EE pt Mos nes 


৩৮০. ফাতহুল বারী-১/১৯৪ 
৩৮১. ইবনুল জাওযী-১২৩; উসূল আল-হাদীছ-১৭৮ 


১৭২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


“উমার ইবন ‘আবদিল ‘আযীয হিমসের ওয়ালীকে লেখেন : ‘আপনি বায়তুল মাল থেকে 
সৎ ও যোগ্য ব্যক্তিদেরকে তাদের প্রয়োজন পূরণ হয় এমন পরিমাণ অর্থদানের নির্দেশ 
দিবেন, যাতে কুরআন তিলাওয়াত এবং যে সকল হাদীছ তারা বহন করছে, তার 
আলোচনা থেকে কোন কিছু তাদেরকে বিরত রাখতে না পারে।' 
ইবনুল জাওযী ইবন আবী মারইয়াম থেকে আরো বর্ণনা করেছেন। তিনি বলেন : ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীয হিমসের ওয়ালীকে লেখেন :*” 
Hb 0 nal 2 gay CALL iil yrs O21 pdt JL ks 
2 tale al sb 2 OP U25 BL te J2) SS bel dl 
Sale Dl Aas 251 14> Oly clin 20S Jb 43> combat Jb 
‘যে লোকগুলো ফিকাহ বিষয়ে গবেষণার জন্য নিজেদেরকে নিবদ্ধ করেছে এবং দুনিয়ার 
চাওয়া-পাওয়া থেকে মুক্ত থেকে মসজিদে আবদ্ধ করেছে, তাদের প্রতি দৃষ্টি দিন। আমার 
এ পত্র আপনার নিকট পৌছার পর মুসলমানদের বায়তুল মাল থেকে তাদের প্রত্যেককে 
এক শ’ দীনার করে দিন। এ দ্বারা তারা তাদের প্রয়োজন পূরণ করবে। ভালোর ভালো 
হলো তাড়াতাড়ি করা । ওয়াস সালামু ‘আলাইকুম!’ 
এমনকি যারা রাসূলুল্লাহর (সা) যুদ্ধ-বিগ্রহ, সাহাবীদের পরিচিতি-বৈশিষ্ট্য, ইসলামের 
প্রথম দিকের ঘটনাবলী গল্লাকারে বর্ণনা করতো এবং মানুষের মধ্যে যারা ওয়াজ-নসীহত 
করতো তাদের সকলের জন্য ভাতা নির্ধারণ করেন। ‘আসিম ইবন ‘উমার ইবন কাতাদা 
ছিলেন সে যুগের একজন বড় ‘আলিম । সীরাত ও মাগাযীতে তার গভীর পাণ্ডিত্য ছিল। 
হাদীছ বর্ণনায় তিনি বিশ্বস্ত এবং বহু হাদীছের বর্ণনাকারী । ইবন সাদ বলেন, এই 
‘আসিম ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযষের খিলাফতকালে বড় রকমের একটা ঝণে 
জড়িয়ে পড়েন এবং তা পরিশোধ করা তার জন্য অসম্ভব হয়ে দাড়ায় । সে ঝণ ‘উমার 
পরিশোধ করেন _ এবং বায়তুল মাল থেকে তাকে ভাতা দানের নির্দেশ দেন। আর 
‘আসিমকে নির্দেশ দেন তিনি যেন দিমাশ্‌কের জামি' মসজিদে বসে রাসূলুল্লাহর (সা) 
যুদ্ধ-বিগহ ও সাহাবীদের জীবনকথা মানুষকে শোনান। তিনি ‘আসিমকে এই ভাষায় 
নির্দেশ দেন: 
wll SiS M2 ais oni29 hn OAS IBHLS Ole S20! 
dad 3 
‘বান্‌ মারওয়ান এ কাজ অপছন্দ করতো এবং এ কাজ থেকে মানুষকে বিরত রাখতো । 
আপনি বসুন এবং মানুষের নিকট বর্ণনা করুন’ অতঃপর তিনি তা পালন করেন । 


৩৮২. প্রাগুক্ত 
৩৮৩. তাবাকাত-৫/৩৪৯; তাহযীব আত-তাহযীব-৫/৪৭ 


তার্বি'ঈদের জীবনকথা ১৭৩ 


www.amarboi.org 


ইবন শাব্বাহ্‌ বলেন : ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয মদীনায় বসবাসকারী এক ব্যক্তিকে 
ইসলামের প্রাথমিক যুগের ঘটনাবলী গল্লাকারে মানুষকে শোনানোর নির্দেশ দেন এবং 
তার জন্য মাসিক দু’ দীনার ভাতা নির্ধারণ করেন। পরে হিশাম ইবন ‘আবদিল মালিক এ 
ভাতা কমিয়ে বাৎসরিক ছয় দীনার করেন।*” 

শিক্ষার্থীরা যাতে রুজি-রিযিক ও অর্থ সঙ্কটের চিন্তা থেকে মুক্ত হয়ে একাগ্রচিত্তে 
পড়াশোনা করতে পারে সে জন্য তাদের ভাতার ব্যবস্থা করেন। 


ইবন ‘আবদিল বার ইয়াহইয়া ইবন আবী কাছীরের সূত্রে উল্লেখ করেছেন :** 
dil idb Sb 2 of tabs I al as 2 ee SS 
AbD pays 

ব্যবস্থা করে তাদেরকে জ্ঞান অন্বেষণে একাগ্র হওয়ার সুযোগ করে দাও ।' 
খ. তিনি জ্ঞানী ব্যক্তিদেরকে জ্ঞানের প্রচার-প্রসারের জন্য ভীষণ উদ্বুদ্ধ করেন। তাদেরকে 
দেশের সকল মসজিদকে জনগণের ধর্মীয় শিক্ষা দানের কেন্দ্র হিসেবে গ্রহণ করে 
শিক্ষার্থীদের জ্ঞান দান, হাদীছ লেখা এবং সুন্নাহর পুনরুজ্জীবনের নির্দেশ দেন। 
ইয়ামনের অধিবাসী ‘আকরামা ইবন ‘আম্মার বলেন, আমি ‘উমার ইবন ‘আবদিল 
‘আধযীযের এই পত্রটি পাঠ করতে শুনেছি :*** 

El SB Lob pails 58 plll 19 pty ol cll fal ob 1a Ll 
‘অতঃপর এই যে, জ্ঞানী ব্যক্তিদেরকে তাদের নিজ নিজ মসজিদসমূহে জ্ঞান প্রচারের 
নির্দেশ দাও । কারণ, সুন্নাহর মৃত্যু হয়েছে ৷' 


ইবন ‘আবদিল বার জা‘ফার ইবন বুরকান আর-রাকী থেকে বর্ণনা করেছেন। এই রাকী 
ছিলেন সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের অধিবাসী । তিনি বলেন :*”' 


92428 Sa ic co plally GUN Jal pd lay bl: yl a2 02 ps UD! SS 


ly poorly pene gs pele 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয আমাদেরকে লেখেন : অতঃপর এই যে, ফিকাহ শাস্ত্রের 
অধিকারী ও জ্ঞানী ব্যক্তিদেরকে তারা যা জানে তা তীদের নিজ নিজ বৈঠক ও 
মসজিদসমূহে প্রচারের নির্দেশ দাও । ওয়াস সালাম ৷' 


তিনি সকল শ্রেণীর মানুষকে জ্ঞানার্জন, জ্ঞান চর্চার বৈঠকসমূহে বসা এবং মুহাদ্দিছ, 


৩৮৪. ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৭৩ 

৩৮৫. জামি‘উ বায়ান আল-‘হইলম-১/২২৮ 

৩৮৬. ইবনুল জাওযী-১১৩; উসূল আল-হাদীছ-১৭৮ 
৩৮৭. জামি'উ বায়ান আল-‘ইলম-১/১৪৯ 


১৭৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ফকীহ ও ওয়াজ-নসীহতকারীদের মুখ থেকে দীনের কথা শোনার জন্য উৎসাহিত করেন। 
যেমন, তিনি প্রায়ই বলতেন :*”” 


OM pearl ahis J Ob lie O83 biG OB Ladle 053 abit of 
3 ol > 0 abl faa DD: JG OS pGSAS Do LIS ol 
‘সম্ভব হলে ‘আলিম হও, তা না হলে শিক্ষার্থী হও। তা সম্ভব না হলে তাদেরকে 


ভালোবাস । তাও সম্ভব না হলে, অন্ততঃ তাদের প্রতি বিদ্বেষ পোষণ করো না । তারপর 
বলেন : আল্লাহ চাইলে তাতেই তার মুক্তির পথ করে দিতে পারেন’ 


হাদীছ সংগ্রহ ও লিপিবন্ধকরণ এবং এ ব্যাপারে তীর ভূমিকা 

ইসলামের প্রাথমিক পর্বে হযরত রাসূলে কারীম (সা) কেবল কুরআন ছাড়া আর কোন 
কিছু লেখার প্রতি নিষেধাজ্ঞা জারি করেন । তার আশঙ্কা ছিল, অন্য যা কিছু লেখা হবে তা 
হয়তো কালক্ৰমে কুরআনের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে এবং মানুষ তা 
কুরআন মনে করে চর্চা শুরু করে দেবে। পরবর্তকালে রাসূল (সা) এ নিষেধাজ্ঞা 
প্রত্যাহার করে নেন এবং কুরআনের সাথে সাথে হাদীছও লেখার অনুমতি দান করেন। 
খতীব আল-বাগদাদী বলেন : কিতাবুল্লাহর সাথে যাতে অন্য কোন কিছু মিলেমিশে না 
যায় অথবা মানুষ কুরআন ছেড়ে অন্য কোন কিছু নিয়ে মাতামাতি শুরু করে না দেয়, এ 
কারণে ইসলামের প্রথম পর্বে হাদীছ লেখা অপছন্দনীয় কাজ মনে করা হয়েছে । তাছাড়া 
সে সময় ইসলামের তত্বজ্ঞানী লোকের সংখ্যা ছিল অনেক কম । পল্লী এলাকার যে সকল 
বেদুঈন ইসলাম গ্রহণ করেছিল, দীন সম্পর্কে তাদের জ্ঞান ছিল খুবই অপ্রতুল । তারা 
ওহী এবং ওহী বহির্ভূত বাণীর মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ণয় করতে সক্ষম ছিল না । লিখিত 
কোন কিছু দেখলেই তারা কুরআন মনে করে ভুল করতে পারতো । এ কারণে তখন 
হাদীছ লেখালেখির জন্য অনুমতি বা উৎসাহ দেওয়া হয়নি । 

‘উমার ইবন আল-খাত্তাব (রা) হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধকরণের চিন্তা করেন। 
দীর্ঘ ভাবনা-চিন্তার পর এ সিদ্ধান্ত থেকে সরে আসেন । ‘উরওয়া ইবন আয-যুবায়র (রা) 


৩৮৯ 


বৰ্ণনা করেছেন : 
sl cll SEl COLL ISG of Al Lis | 2) SLES oy pr ol 
abl adi pas GAB LAS of «ls Ub EUS ploy le abl slo 
idl SHO al SL: JUS cad abl oye 39 bye parol pS cyt Ue 
dls sls cal PLS 13S 5, Lae 195Gb LSS 155 SUS IHS Lys 5: Sb 
[Axl dz Ul AUS 2 
৩৮৮. ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৭৪ 
৩৮৯. ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৭৪-৭৫ 
তাবি‘ঈদের জীবনকথা ১৭৫ 


www.amarboi.org 


“উমার ইবন আল-খাত্তাব সুন্নাহ লিপিবদ্ধকরণের ইচ্ছা করেন। এ ব্যাপারে রাসূলুল্লাহর 
(সা) সাহাবীদের মতামত তলব করেন। তারা লেখার প্রতি ইঙ্গিত করেন। অতঃপর 
‘উমার (রা) এক মাস যাবত এ ব্যাপারে আল্লাহর নিকট ইসতিখারা (সঠিক ও কল্যাণকর 
কোনটি তা জানার জন্য আল্লাহর সাহায্য কামনা) করতে থাকেন। আল্লাহ তাকে সঠিক 
সিদ্ধান্ত গ্রহণের তাওফীক দান করেন। তিনি বলেন : আমি ইচ্ছা করেছিলাম সুন্নাহ 
লিপিবদ্ধকরণের। সাথে একথাও স্মরণ করলাম, তোমাদের পূর্ববর্তী সেই সম্প্রদায়ের 
কথা যারা গ্রন্থ রচনা করেছিল এবং আল্লাহর কিতাব ছেড়ে তাই নিয়ে মেতে উঠেছিল। 
আল্লাহর কসম! আমি কখনো আল্লাহর কিতাবের সাথে কোন কিছু সংমিশ্রণ ঘটাবো না ।' 
যখন উপরোক্ত আশঙ্কা দূর হয়ে যায় এবং সুন্নাহ লেখার প্রয়োজনও দেখা দেয়, তখন 
আর লেখালেখি খারাপ মনে করা হতো না । একথা প্রমাণিত যে, বহু সাহাবী হাদীছ 
লিপিবদ্ধ করা দোষণীয় মনে করেননি, তারা নিজেদের জন্য কিছু কিছু হাদীছ লিখে 
রেখেছেন, তাদের ছাত্র-শিষ্যরা তাঁদের সামনে হাদীছ লিখেছেন। শুধু তাই নয়, তীরা 
হাদীছ সংগ্রহ, সংরক্ষণ ও লেখার জন্য উপদেশ দিতেন। ইবনুস সালাহ বলেন : 


RIES cii>lls US 295 si Osama + Ey EES Jl EE) | ~ 
B53 Las Sl 2 yd ISI 8 29S 
‘অতঃপর এই মতবিরোধ দূর হয়ে যায় এবং মুসলমানরা হাদীছ লেখার ব্যাপারে 


একমত্যে পৌছে । যদি তা গ্রন্থে লিপিবদ্ধ করা না হতো তাহলে পরবর্তীকালে তা বিলীন 
হয়ে যেত !' 


একথা ব্যাপকভাবে প্রচলিত যে, হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) সর্বপ্রথম 
সরকারীভাবে হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধকরণের ফরমান জারি করেন। তবে একথা সত্য 
যে, তার পিতা ‘আবদুল ‘আযীয ইবন মারওয়ান মিসরের ওয়ালী থাকাকালে হাদীছ 
লিপিবদ্ধকরণের প্রয়োজন অনুভব করেন। এ ব্যাপারে তার লেখা একটি পত্র ইবন সা'দ 
লাইছ ইবন সা‘দের সূত্রে উল্লেখ করেছেন। তিনি বলেছেন : 
AAA Bye 02 SIL 5S Olay x Fl a8 Of PS stl 02 222 SE 
i U2 2] 552 Of 1 IS: JG coil Sl 2 059: Sy Jb 
bLaic Sb 
‘ইয়াধীদ ইবন আবী হাবীব আমাকে বলেছেন, ‘আবদুল ‘আযীয ইবন মারওয়ান কুছায়্যির 


ইবন মুররা আল-হাদরামীকে লেখেন যে, তিনি রাসূলুল্লাহর (সা) সাহাবীদের নিকট 
থেকে যে সকল হাদীছ শুনেছেন তা যেন তাকে লিখে পাঠান । তবে আব হুরায়রার (রা) 


১৭৬ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


হাদীছ পাঠানোর প্রয়োজন নেই। কারণ, তা আমাদের নিকট আছে। উল্লেখ্য যে, এই 
কুছায়্যির ইবন মুররা হিমসে রাসূলুল্লাহর (সা) সত্তরজন বদরী সাহাবীর সাক্ষাৎ লাভ 
করেছেন । লাইছ বলেন, তাকে ‘অগ্রবর্তী সৈনিক’ নামে আখ্যায়িত করা হতো ।' 
হিমসের এই ‘আলিমের নিকট মিসরের আমীরের এ পত্রটি লেখা হয় সম্ভবতঃ হিজরী ৭৫ 
সনে বা তার কাছাকাছি সময়ে । কারণ, কুছায়্যির হিজরী ৭৫ থেকে ৮০ সনের মধ্যবর্তী 
কোন এক সময়ে ইনতিকাল করেন।*** 
তবে ‘আবদুল ‘আধযীযের পরে তার সুযোগ্য পুত্র আমীরুল মু'মিনীন ‘উমার হাদীছ সংগ্রহ 
ও লিপিবদ্ধকরণের সত্যিকার ফলপ্রসু উদ্যোগ ও ভূমিকা খহণ করেন। তিনি সর্বত্র ও 
সর্বদা একথাটি উচ্চারণ করতে থাকেন :** 

PUD plall 15339 SSL pl 1235 {oll Leal 
‘ওহে জনগণ! দান-অনুগ্রহকে কৃতজ্ঞতা দ্বারা এবং জ্ঞানকে গ্রস্থের দ্বারা বন্দী কর ।' 
তিনি মানুষকে শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি, বরং খিলাফতের বিভিন্ন অঞ্চলের 
‘আলিমদেরকে হাদীছ সংগ্রহ ও লেখার নির্দেশ দেন। কারণ, বহু তাবি'ঈ যারা তীদের 
বক্ষে রাসূলুল্লাহর (সা) বহু বাণী ধারণ করে রেখেছিলেন, ‘উমার আশঙ্কা করেছিলেন, 
সাহাবীগণের যুগ শেষ হতে চলেছে, আর তাবি‘ঈদের এই প্রজন্যুটি দুনিয়া থেকে চলে 
গেলে এই হাদীছও বিস্মৃতির অতলে হারিয়ে যাবে। তাছাড়া স্মৃতিতে ধারণ করার মত 
যোগ্যতাসম্পন্ন ব্যক্তিবর্গও সবসময় পাওয়া যাবে না । অন্যদিকে গ্রন্থে লিখিত না থাকায় 
প্রয়োজনের সময় হাদীছ দ্বারা উপকারও পাওয়া যায় না । এ সকল কারণের পাশাপাশি 
আরো একটি বড় বিপদ তখন দেখা দেয়- আর তা হলো, বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক 
দল ও গোষ্ঠীর উদ্ভবের ফলে জাল ও মিথ্যা হাদীছ ছড়িয়ে পড়তে থাকে। ফলে কোনটি 
বিশুদ্ধ হাদীছ, আর কোনটি জাল হাদীছ তা নির্ণয় করা কঠিন হয়ে পড়েছিল। কালক্রমে 
এ বিপদ আরো বৃদ্ধি পাবে, এ আশঙ্কায় ‘উমারের মত আরো অনেক ‘আলিম, 
তাবি‘ঈ উৎকণ্ঠিত হয়ে পড়েন। যেমন, ইমাম যুহরীর একটি মন্তব্যে একথার সমর্থন 
পাওয়া যায় : 


csi NY, a> iS gpl BSS Griadl LS cw L5G sl Ny 
40S 

‘পূর্বদিক থেকে যদি এমন সব হাদীছ আমাদের নিকট না আসতো যা আমরা জানি না, 

চিনি না, তাহলে আমি হাদীছ লিখতাম না এবং লেখার অনুমতিও দিতাম না ৷’ 

এরই প্রেক্ষিতে রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার আমীরুল মু'মিনীন ‘উমার উপলব্ধি করলেন, 


হাদীছ সংরক্ষণ রাষ্ট্রীয় দায়িত্ব । তাই তিনি কালবিলম্ব না করে দৃঢ় পদক্ষেপ গ্রহণ 
করলেন।*** যেমন: 


৩৯০. তাবাকাত-৭/৪৪৮; উসূল আল-হাদীছ-১৭৬, ২১৮-২১৯ 
৩৯১. ইবনুল জাওযী-২৭৬ 
৩৯২. উসূল আল-হাদীছ-১৭৬-১৭৭, ১৮৬ 


২৩- তা্বি‘ঈদের জীবনকথা ১৭৭ 


www.amarboi.org 


১. মদীনার আমীর, বিখ্যাত ইমাম ও সমকালীনদের মধ্যে বিচার কাজে সর্বাধিক দক্ষ ও 
বিচক্ষণ ব্যক্তি আবূ বকর ইবন হাযমকে তিনি স্বীয় চিন্তা ও শঙ্কার কথা লিখে জানান। 
সহীহ বুখারীতে এসেছে :*** 
dl dye) S23> 00 US Le BSI: pI 02 82 st dL yl a0 2 pe TS) 
> Jt oS Js celalajl ১, wl U3) i> ob elg Gl abl ste 
tg) EE eas J Ce Fas Gi> (pla cpladl Iii cpg Ee Ds ss 
Lie 032 s> Sllgz J lll 
“উমার ইবন ‘আবদিল ‘আযীয আবূ বকর ইবন হাযমকে লেখেন : রাসূলুল্লাহর (সা) 
হাদীছের প্রতি দৃষ্টি দিন। আমি ‘ইল্মের বিলুপ্তি ও ‘আলিমদের তিরোধানের ভয় করছি। 
তবে কেবল নবীর (সা) হাদীছ ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না । ‘ইলমের প্রসার ঘটান 


এবং শিক্ষাদানের জন্য বসুন, যাতে যে জানে না, সে জানতে পারে। কারণ, ‘ইল্ম 
যতক্ষণ গোপন না হয়ে পড়ে, বিলীন হয় না ৷' 


দারেমী ‘আবদুল্লাহ ইবন দীনার থেকে বর্ণনা করেছেন । তিনি বলেন :*** 

Laz JL ISI: > 02 306 02 Mana 02 53 a IL yl a6 02 pF SS 

si CaP SY I>29 cpg Elbe abl she dy) OF Sl 2 dis 
a5 plall mys S2ti> 3 


“উমার ইবন ‘আবদিল ‘আযীয আবূ বকর ইবন হাযমকে লেখেন : আপনার নিকট 
রাসূলুল্লাহর (সা) যে সকল হাদীছ প্রমাণিত, তা এবং মারের হাদীছ আমাকে লিখে 
পাঠান । কারণ, আমি ‘ইল্‌মের বিলুপ্তি ও হারিয়ে যাওয়ার আশঙ্কা করছি ।' 

ইবন সা‘দের তাবাকাতে উপরোক্ত বর্ণনাটি এসেছে। তবে তাতে ‘উমার এর স্থলে আমরা 
বিন্ত ‘আবদির রহমানের হাদীছের কথা আছে ।** 


২. তিনি সে যুগের বিখ্যাত হাদীছ বিশারদ ইবন শিহাব আয-যুহরীকেও এ ব্যাপারে পত্র 
লেখেন । তিনি বলেন : 


of LS IL Sn cB [333 USSG oll aay Hy 8 C2 pr Ul 
Ay3s oll La 
“উমার ইবন ‘আবদিল ‘আযীয আমাদেরকে সুনান সংগ্রহের নির্দেশ দেন। আমরা তা 


৩৯৩. ফাতহুল বারী-১/১৯৪-১৯৫ 
৩৯৪. সুনান আদ-দারিযী-১/১৩৭ 
৩৯৫. তাবাকাত-২/৩৮৭; উসূল আল-হাদীছ-১৭৬-১৭৭ 


১৭৮ তা্বি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ভিন্ন ভিন্ন খাতায় লিপিবদ্ধ করি। অতঃপর তিনি তার কর্তৃত্বাধীন খিলাফতের প্রতিটি 
অঞ্চলে একটি করে খাতা পাঠান ৷’ 

তিনি যাকাত বণ্টনের আটটি খাত সম্পর্কে রাসূলুল্লাহর (সা) যে সকল হাদীছ আছে তা 
লিখে পাঠানোর জন্য ইয়াম যুহ্রীকে অনুরোধ করে চিঠি লেখেন ইমাম যুহ্রী তার 
অনুরোধে সাড়া দিয়ে তা বিস্তারিতভাবে লিখে পাঠান ।“** 


এরই প্রেক্ষিতে হাফেজ ইবন হাজার বলেন : 
a8 2 8 pl BUD ol) Se Say let onl Syl 093 ow dsl 
oS > dS de>) dal pS Oj HS cl 
al alli 
‘হিজরী প্রথম শতকের মাথায় ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের নির্দেশে ইবন শিহাব 
আয-যুহ্রী সর্বপ্রথম হাদীছ লিপিবদ্ধ করেন। তারপর ব্যাপকভাবে লেখালেখি হয়। 
তারপর শুরু হয় গ্রন্থাবদ্ধকরণ । এতে বহু কল্যাণ অর্জিত হয়। সকল প্রশংসা আল্লাহর ।' 
৩. ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খিলাফতের সকল শহর ও জনপদে রাসূলুল্লাহর (সা) 
হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধকরণের নির্দেশ সম্বলিত ফরমান পাঠান । এ বিষয়ে যাদের জ্ঞান 


আছে, তা দু’'একটি হাদীছই হোক না কেন, তাদের সকলকে এ কাজে অংশগ্রহণের জন্য 
উৎসাহিত করেন। ‘আবদুল্লাহ ইবন দীনার বলেন :**" 


al lo hl dy) Su> lo yb of: sal fal 31 yl a0 2 PF AS 


Alal ola33 plall 303 i> 3 SB cog5SE alg als 
“উমার ইবন ‘আবদিল ‘আযীয মদীনাবাসীদেরকে লেখেন : আপনারা রাসূলুল্লাহর (সা) 
হাদীছের প্রতি দৃষ্টি দিন এবং লিপিবদ্ধ করুন । কারণ, আমি জ্ঞানের বিলুপ্তি ও জ্ঞানী 
ব্যক্তিদের তিরোধানের ভয় করছি ।' 


আবু নু‘আইম “তারীখু ইসবাহান” গ্রন্থে বলেছেন: 

fy le abl slo dl dy S23> (B51: GENIE 250l a0 02 ps SS 
all ola39 plall m3 SE Sb cogbi>ly ognoxb 

“উমার ইবন ‘আবদিল ‘আযীয খিলাফতের দূরবর্তী অঞ্চলে লিখে পাঠান : আপনারা 


রাসূলুল্লাহর (সা) হাদীছ দেখুন, সংগ্রহ ও সংরক্ষণ করুন । আমি জ্ঞানের বিলুপ্তি ও 
‘আলিমদের তিরোধানের ভয় করি’ 


৩৯৬. আল-আমওয়াল-২৩১-২৩২ 
৩৯৭. সুনান আদ-দারিমী-১/১৩৭ 
৩৯৮. ফাতহুল বারী-১/১৯৭, উসূল আল-হাদীছ-১৭৮ 


তাবি‘ঈদের জীবনকথা ১৭৯ 


www.amarboi.org 


8৪. যেহেতু কিতাবুল্লাহ আল-কুরআন ও রাসূলুল্লাহর (সা) হাদীছ ভাণ্ডার আরবী ভাষায় 
এবং তা বুঝার জন্য আরবী ভাষায় পারদর্শিতা একান্ত প্রয়োজন, তাই তিনি আরবী 
ভাষা শিক্ষার প্রতি অত্যধিক গুরুত্ব দেন। বিজিত অনারব অঞ্চলের অধিবাসীদেরকে 
আরবী ভাষা শেখার জন্য নানাভাবে উৎসাহ দেন। এ ভাষার শিক্ষার্থীদের জন্য ভাতার 


ব্যবস্থা করেন ।*** 

লিপিবন্ধকরণে তার রীতি-পদ্ধতি 

রাসূলুল্লাহর (সা) হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধকরণের ক্ষেত্রে ‘উমার একটি সঠিক ও 

শক্তিশালী পদ্ধতি অনুসরণ করেন, অনেকগুলো কঠিন শর্ত মেনে চলেন এবং কিছু লক্ষ্য 

ও উদ্দেশ্য নির্ধারণ করে দেন । মোটামুটি চারটি বিষয়ে তা পরিস্ফুট হয়ে উঠেছে: 

ক. এ কাজের জন্য ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে তার দক্ষতা ও সাফল্য : 

যেমন তিনি এ কাজের জন্য আবূ বকর ইবন হাযমকে নির্বাচন করেন। তিনি ছিলেন সে 

যুগের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি । জ্ঞানের বহু ক্ষেত্রে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে 

গেছেন। তার সম্পর্কে ইমাম মালিক বলেছেন : 

sl L ssl Cs 2) J, ‘J sl 3, be 0 ye pbc Sa cxf sulb 

Ee ED Us HES JL, I —l, cel AD cia 2), 
Ail 55 

“আমি ইবন হাযমের মত বড় ব্যক্তিত্বসম্পন্ন ও পরিপূর্ণ অবস্থার আর কাউকে দেখিনি । 

তিনি যা লাভ করেছেন অন্য কেউ তা লাভ করেছে, এমন কাউকে আমি দেখিনি । যেমন, 

মদীনার শাসন কর্তৃত্ব, বিচারকের ও হজ্জ ব্যবস্থাপনার দায়িত্ব । তিনি আরো বলেন : 

‘তিনি একজন সত্য-সঠিক মানুষ, বহু হাদীছের ধারক-বাহক ।' ইবন সা'দ তার সম্পর্কে 

বলেছেন: ৩০১৯J| 25 (৬৮ 55 ০ 

‘তিনি একজন বিশ্বস্ত ‘আলিম, বহু হাদীছের ধারক-বাহক’ ৷ হিজরী ১২০ সনে তিনি 

ইনতিকাল করেন ।£° 

তার নির্বাচিত আরেকজন ব্যক্তিত্ব ছিলেন ইমাম যুহ্রী। তিনি একজন শ্রেষ্ঠ মনীষী, 

হাদীছের হাফেজ । তাঁর খ্যাতি আকাশচুম্ি। লাইছ ইবন সা'দ তার সম্পর্কে বলেন: 

আমি ইবন শিহাবের চেয়ে হাদীছে অধিক পারদর্শী কোন ব্যক্তিকে দেখিনি। তিনি 

উৎসাহ-উদ্দাপনা ও ভীতি প্রদর্শনমূলক হাদীছ বর্ণনা করলে আমরা বলতাম, এর চেয়ে 

সুন্দর আর হয় না। যদি আরবদের ইতিহাস ও বংশ বিদ্যা বিষয়ে বর্ণনা করতেন, 

বলতাম, এর চেয়ে ভালো আর হয় না। আর কুরআন ও সুন্নাহ সম্পর্কে বর্ণনা করলে 


৩৯৯. আবদুস সাত্তার আশ-শায়খ-৭৯ 
৪০০. তাহযীব আত-তাহযীব-৯/৩৯৫; তাযকিরাতুল হুফফাজ-১/১০৮; আল-বিদায়া ওয়ান 
নিহায়া-৯/৩৪০ 


১৮০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


বলতাম, সঠিক কথাই বলেছেন।”** উমার ইবন ‘আবদিল ‘আযীয তার সম্পর্কে 
বলেছেন : ‘তোমরা ইবন শিহাব থেকে গ্রহণ করবে । কারণ, অতীত সুন্নাহ বিষয়ে তার 
চেয়ে বেশী জানে এমন কেউ আর নেই !' 

ইমাম মাকহুলকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যাদের সাক্ষাৎ পেয়েছেন তাদের মধ্যে 
সবচেয়ে বেশী জানে কে? বললেন : ইবন শিহাব । আবার জিজ্ঞেস করা হয়, তারপর 
কে? বলেন : ইবন শিহাব । তার মুখস্থ শক্তি ছিল অসাধারণ । মাত্র আশি রাতে কুরআন 
মুখস্থ করেন ।£°২ 

খ. তিনি সাধারণভাবে হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি 
অত্যধিক গুরুত্বের কারণে কিছু ব্যক্তিবিশেষের হাদীছ লিপিবদ্ধ করার জন্য বিশেষ 
তাকিদ দেন। যেমন তিনি আবূ বকর ইবন হাযমকে ‘আমরা বিনৃ্ত ‘আবদির রহমান 
বর্ণিত হাদীছ লেখার নির্দেশ দেন। কারণ, উম্মুল মু'মিনীন ‘আয়িশার (রা) সাথে ছিল 
তীর ঘনিষ্ঠ সম্পর্ক । তাই তিনি ছিলেন ‘আয়িশার (রা) হাদীছে বিশেষ পারদর্শী । আর 
‘আয়িশা (রা) সবার চেয়ে বেশী জানতেন রাসূলে কারীমের গৃহ অভ্যন্তরের 
জীবন সম্পর্কে । 


এই ‘আমরা ছিলেন মদীনার নাজ্জার গোত্রের এক আনসারী মহিলা হযরত ‘আয়িশার 
(রা) তত্ত্বাবধানে তিনি বড় হন। তার বিশেষ ছাত্রী । তার মহান দাদা সা‘দ ইবন যুরারা 
(রা) একজন ডউঁচু স্তরের সাহাবী । মহান সাহাবী আস‘আদ ইবন যুরারা (রা) তার ভাই । 
ইবনুল মাদীনী বলেন, ‘আয়িশার (রা) তত্ত্বাবধানে বেড়ে ওঠা বিশ্বস্ত বিদৃষী মহিলাদের 
একজন ‘আমরা । ইমাম যুহ্রী বলেন, আমি তীর কাছে গিয়ে দেখলাম, তিনি 
জ্ঞানের এমন সাগর যা কখনো শুকাবে না। হিজরী ৯৮ মতান্তরে ১০৬ সনে তিনি 
ইনতিকাল করেন। 

অপর একটি বর্ণনায় এসেছে যে, ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) হাদীছ সংগ্রহ ও 
লেখার ব্যাপারেও তিনি আবূ বকর ইবন হাযমকে নির্দেশ দেন। কারণ, তিনি উমার 
আল-খাত্তাবের বিচার-ফয়সালা, যাকাত বণ্টনের নিয়ম-নীতি এবং বিভিন্ন অঞ্চলের 
কর্মকর্তাদের নিকট পাঠানো তার ফরমানের অনুসরণ করতে চেয়েছিলেন। এমনিভাবে 
সালিম ইবন ‘আবদিল্লাহ (রা)-কেও অনুরোধ করেন তাদের মহান উর্ধ্বতন পুরুষ 
‘উমারের : (রা) জীবনচিত্র লিখে পাঠানোর জন্য । উদ্দেশ্য ছিল তার রীতি-পদ্ধতির 
অনুসরণ করা । তেমনিভাবে তিনি ‘উমার ইবন হাযমকে লেখেন যাকাত-সাদাকা সম্পর্কে 
রাসূলুল্লাহর (সা) লিখিত পত্রাদির অনুলিপি পাঠানোর জন্য, যাতে তিনি তা বাস্তবায়ন 
করতে পারেন। 

গ. যারা হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধ করবেন, ‘উমার তাদেরকে সাহীহ ও গায়র সাহীহ 
হাদীছের ব্যাপারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। যাতে কোনভাবে জাল হাদীছ 


৪০১. প্রাগুক্ত; সিয়ারু আলাম আন-নুবালা’-৫/৩২৬ 
8০২. ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৮০ 


তাবি‘ঈদের জীবনকথা ১৮১ 


www.amarboi.org 


বিশুদ্ধ হাদীছ হিসেবে লিখিত না হয়। একথা তিনি ‘আমর ইবন হাযমকে লেখা চিঠিতে 
স্পষ্ট করে বলে দিয়েছেন যা আদ-দারিমী বর্ণনা করেছেন । এমনি আরেকটি চিঠি ইমাম 
আহমাদ “আল-‘ইলাল” গ্রন্থে সংকলন করেছেন। 

পরবর্তীকালে একটা সুদৃঢ় ভিত্তির উপর হাদীছ লিপিবদ্ধকরণ পদ্ধতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার 
এই দিক নির্দেশনা বিশেষ ভূমিকা পালন করে। 


ঘ. হাদীছের বিশুদ্ধতা ও হাদীছ বর্ণনার ক্ষেত্রে তার অনুসন্ধান ও পর্যালোচনা 

‘উমার নিজেও ছিলেন তার যুগের শ্রেষ্ঠ ‘'আলিমদের একজন । যাদেরকে তিনি হাদীছ 
সংগ্রহ ও লিপিবদ্ধকরণের নির্দেশ দেন তাদের চেয়ে তিনি কোন অংশে কম ছিলেন না। 
এ কারণে অতিরিক্ত যাচাই-বাছাই-এর উদ্দেশ্যে ‘আলিমদের সংগৃহীত হাদীছের ব্যাপারে 
তাদের সাথে আলোচনা-পর্যালোচনায় অংশ গ্রহণ করতেন। যেমন আবুয যিনাদ 
আবদুল্লাহ ইবন যাকওয়ান বলেন : ‘আমি ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযকে ফকীহগণের 
সাথে সমাবেশ করতে দেখেছি । সেই সমাবেশে তাঁরা বহু হাদীছ উপস্থাপন করেন । যখন 
এমন কোন হাদীছ উপস্থাপন করা হতো যার উপর বর্তমানে আমল নেই, তিনি বলতেন : 
এটা অতিরিক্ত, এর উপর এখন আর আমল নেই ॥£০* 


এই লিপিবদ্ধকরণের ফলাফল 


প্রাথমিক পর্বের এই প্রচেষ্টা বিশাল কল্যাণ বয়ে আনে । ইমাম আয-যুহ্রী যে খাতাগুলো 
তৈরি করেছিলেন, ‘উমার তার অনেকগুলো কপি করার নির্দেশ দেন এবং খিলাফতের 
বিভিন্ন অঞ্চলে তার একটি করে কপি পাঠিয়ে দেন। এটাও লক্ষ্যণীয় যে, বহু ‘আলিম 
নিজের শোনা হাদীছগুলো লিখে রাখেন । যাতে প্রয়োজন মত তা বার বার দেখে নেওয়া 
যায়। তবে সরকারীভাবে যে লেখালেখি হয় এবং খিলাফতের সর্বত্র যার ফলাফল 
ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তার সবটুকু কৃতিত্ব ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের। 

হযরত রাসূলে কারীমের (সা) ইনতিকালের পর হযরত ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) 
পরামর্শে খলীফাতু রাসূলিল্লাহ হযরত আবূ বকর সিদ্দীক (রা) বিভিন্ন জনের নিকট ছড়িয়ে 
থাকা কুরআন একত্র করেন। এই কুরআন সংগ্রহ ও একত্রকরণে তারা উভয়ে মুসলিম 
উন্মার অশেষ কল্যাণ সাধন করে। তারপর তৃতীয় খলীফা হযরত ‘উছমান (রা) কুরআন 
সংরক্ষণের অসমাপ্ত কাজটুকু সমাপ্ত করে যান। তিনি কুরায়শদের উচ্চারণে একটি 
মাসহাফে কুরআন লিপিবদ্ধ করে অবশিষ্ট কাজ পরিণতিতে পৌছে দেন । আল-কুরআনের 
পরে ইসলামী শরী‘আতের দ্বিতীয় উৎস আল-হাদীছ। এই হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধ 
রাশেদীনের মত আরেকটি অক্ষয় অবদান রেখে যান । এই মহৎ কাজের প্রতিদান তিনি 
কিয়ামত পৰ্যন্ত পেতে থাকবেন সংগ্রহ ও লেখার সরকারী উদ্যোগ যদি তিনি সেদিন না 
নিতেন তাহলে হয়তো বহু হাদীছ তার সময়ে না হলেও পরবর্তীকালে হারিয়ে যেত । 


৪০৩. উসূল আল-হাদীছ-১৭৯ 


১৮২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


তাছাড়া পরবর্তীকালে মুসলিম উম্মাহ তাদের নবীর (সা) হাদীছ সংগ্রহ ও সং 
ব্যাপারে যে সীমাহীন গুরুত্ব প্রদান করেছে এবং ব্যাপকভাবে মনোযোগী হয়েছে, তার 
পশ্চাতেও ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের এই প্রচেষ্টা বিশেষ ভূমিকা পালন করেছে। 
তাঁর তিরিশ মাসের শাসনকালে যে মহৎ কাজগুলো সম্পাদিত হয়েছে, হাদীছ সংগ্রহ ও 
লিপিবদ্ধকরণের এই সরকারী নির্দেশই সবচেয়ে বড় কাজ বলে মুসলিম উম্মাহর নিকট 
চিরকাল স্বীকৃত হয়ে থাকবে । 


তাঁর বর্ণিত হাদীছের কিছু নমুনা 

হাদীছের গ্রন্থাবলী ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের বহু হাদীছ বর্ণনা করেছে। সেখান 

থেকে বিভিন্ন বিষয়ের কয়েকটি হাদীছ এখানে উপস্থাপন করা হচ্ছে, যাতে পাঠকবর্গ 

এক্ষেত্রে তার যোগ্যতা ও স্থান সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারেন। 

2h OF cal C2l9 BOG cy paalpl 02 dl ais OF Jydl 36 02 pF OF.) 

Lia MCLG ES he EME PAE : JE 522 
LL) i _ hs pli, - Eunos : VEE SG 


“উমার ইবন ‘আবদিল ‘আযীয ‘আবদুল্লাহ ইবন ইবরাহীম ও সাঈদ ইবন আল-মুসায়্যিব 
থেকে এবং তারা আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : আমি 
রাসূলুল্লাহকে (সা) বলতে শুনেছি : জু্ম‘আর দিন ইমাম যখন খুতবা দিতে থাকবে তখন 
যদি তুমি তোমার সঙ্গীকে বল : চুপ কর, তাহলে তুমি ভুল করলে ৷’ 
Gs cplin 02 SAI 02 nl S26 C2 352 gl OF JAI SS C2 PF OF Y 
Ll lo MEE : rg Ele 1 SS dl Uw) baa : dG 5,22 sl 
Wi 
“উমার ইবন ‘আবদিল ‘আযীয আবূ বকর ইবন ‘আবদির রহমান ইবন আল-হারিছ ইবন 
হিশাম থেকে এবং তিনি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : আমরা 
রাসূলুল্লাহর (সা) সঙ্গে- ২-45; £৬ 151 পাঠের পর সিজদা করেছি ।' 
si Bl dpe) of axl OF SHEA ED 02 el OF Jy a0 02 pa OF SY 
eS dl bn Sy pi tN , JL, A os 6 ply le dbl 
Ball le bla) e221) sb bs US 9 cil 
(sl) Pls 


৪০৪. ইবনুল জাওযী-২৩; হাদীছটি মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন। 
৪০৫. ইবনুল জাওযী-২৬; বুখারী ও মুসলিম হাদীছটি বর্ণনা করেছেন। 


তাবি‘ঈদের জীবনকথা ১৮৩ 


www.amarboi.org 


“উমার ইবন ‘আবদিল ‘আযীয রাবী’ ইবন সাবরা আল-জাহ্‌নী থেকে এবং তিনি তার 
পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : রাসূলুল্লাহ (সা) “মুত'আ” বিয়ে করতে 
নিষেধ করেছেন। তিনি বলেছেন : শুনে রাখ, তোমাদের এই আজকের দিন থেকে 
কিয়ামত পৰ্যন্ত এই বিয়ে হারাম ঘোষণা করা হলো। আর কেউ কাউকে কিছু দিয়ে 
থাকলে তা ফেরত নিবে না।' 


WL con dis oF Lo> - Sl ol dp 0) slo ৬১ of slgil cul oF 
La sl 1 AU US 2) LSU 06 Hl a8 01 pf DAD Tao 
Edyo ys gis Baal JS cbcl ols SD imbl Ug) Al Jos 
of 25 SUS Ua itd LAG UAAbILG US 55 J! 
ae al lo dl ds) cwnie SY DSB pls 2b Lgix LSC 
pls 033) JUD oe Lgaisl gf cb le US r29l SB dll: dE cg 

(Bais 8 2lg cYTVIE i> 


‘ইবনুল হাদ থেকে বর্ণিত । যিয়াদ ইবন আবী যিয়াদ- ইবন আয়্যাশের আযাদকৃত দাস- 
‘ইরাক ইবন মালিক থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযকে বলতে শুনেছি যে, আয়িশা (রা) বলেছেন : একবার এক হত দর্দ্রি মহিলা 
তার দু'টি কন্যা সন্তান নিয়ে আমার নিকট আসলো । আমি তাকে তিনটি খোরমা দিলাম । 
সে দু'টি খোরমা তার দুই কন্যার হাতে দিল এবং অন্যটি নিজে খাওয়ার জন্য মুখে দিতে 
উদ্যত হলো। এমন সময় কন্যা দু'টি সেটি নেওয়ার জন্য হাত পাতলো। সে নিজের 
খোরমাটি দু’ভাগ করে দু’কন্যার হাতে তুলে দিল । আমি তার কাণ্ড দেখে বিস্মিত হলাম । 
রাসূল (সা) ঘরে আসলে আমি তাকে ঘটনাটি বললাম । তিনি বললেন : আল্লাহ তার এই 
কাজের বিনিময়ে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। অথবা তিনি একথা 
বলেন যে, আল্লাহ তার এই কাজের বিনিময়ে তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত 
করে দিয়েছেন।' 


so Al dm) Cano B JG elt al oF Axl OF Hdl 16 x pF OF 0 
Jk SUT : JB LAN GUL SIT 25 IU: Jay ploy ale dl 
Us ELS SB CG IU DE LI Cl Gf olad 
< 5 nl 1555 ls US DLS hin ob 5s cle Lies 


8০৬. ইবনুল জাওযী-৩০-৩১ 


১৮৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তার পিতা থেকে এবং তিনি আবুদ দারদা’ (রা) থেকে 
বর্ণনা করেছেন। তিনি বলেন : আমি রাসূলুল্পাহকে (সা) বলতে শুনেছি, তোমাদের কেউ 
যখন কুরআন ভুলে যাওয়ার ভয় করে তখন সে যেন বলে : হে আল্লাহ! তুমি আমাকে 
যতদিন জীবিত রাখ, চিরদিনের জন্য পাপ কাজ পরিহারের ব্যাপারে আমার প্রতি দয়া 
কর, বেহুদা কাজ থেকে বিরত থাকার ব্যাপারে আমার প্রতি অনুগ্রহ কর । আমার যে 
কাজ তোমাকে সম্তুষ্ট করে সে কাজ সুদৃষ্টিতে দেখার ক্ষমতা দাও । তুমি যেভাবে তোমার 
কিতাব শিখিয়েছো আমার অন্তরকে সেভাবে ধারণ করার তাওফীক দাও । তার দ্বারা 
আমার অন্তরকে আলোকিত কর, আমার বক্ষকে প্রশস্ত কর। তুমি সম্তুষ্ট হও তেমনভাবে 
তা পাঠ করার ক্ষমতা দাও । তার দ্বারা আমার অন্তর উনুক্ত করে দাও এবং তার দ্বারা 
আমার জিহ্বাকে সাবলীল করে দাও ।' 


তার ফিক্‌হ ও ফাতওয়া বিষয়ক জ্ঞানের কিছু দৃষ্টান্ত 

‘উমার ছিলেন একজন মহান তাবি‘ঈ। তার গভীর জ্ঞান ও সূক্ষ্ম অনুধাবন ক্ষমতা 
ইসলামী শরী'আতের প্রাণসত্তা বুঝতে, লক্ষ্য-উদ্দেশ্য অনুধাবন করতে তাকে বিশেষভাবে 
সাহায্য করেছে। শরী‘আতের বিধিবিধানের বিভিন্ন কারণ ও গূঢ় রহস্য সম্পর্কে যে কত 
গভীর জ্ঞান রাখতেন তা বুঝা যায় তার জীবন-ইতিহাস, কর্ম-পদ্ধতি ও আঞ্চলিক 
কর্মকর্তাদের নিকট তার পত্রাদি পর্যালোচনা দ্বারা । যেমন ইমাম আদ-দারিমী ইমাম 
আল-আওযা‘ঈ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : 


Usd L531 Sl) Sly cab US 3 123 SY Sf yl 36 2 ps SS 


py ale dl he dl dey iw io 
“উমার ইবন ‘আবদিল ‘আযীয একটি পত্রে লেখেন, আল্লাহর কিতাবের ব্যাপারে কারো 
কোন মতামত দেওয়ার অধিকার নেই । ইমামদের মতামত কেবল সেই সব ক্ষেত্রে 
প্রযোজ্য যে ব্যাপারে আল্লাহর কিতাবে নাযিলকৃত কিছু নেই এবং নেই কোন দিক- 
নির্দেশনা রাসূলুল্লাহর সুন্নাতেও ৷ রাসূলুল্লাহ (সা) প্রবর্তিত সুন্নাতের ব্যাপারেও কারো 
মতামত দানের অধিকার নেই ৷’ 
তিনি অত্যন্ত সূক্ষ্ম বোধ ও বুদ্ধিমত্তার মানুষ ছিলেন । ইসলামী বিধিবিধানের বিভিন্ন শাখায় 
ছিল গভীর অন্তর্দৃষ্টি । বুদ্ধি-বিবেক ও কিয়াসের ভিত্তিতে বিভিন্ন সমস্যার সমাধান বের 
করার সীমাহীন যোগ্যতার অধিকারী ছিলেন। এ কারণে তাকে “মুজতাহিদ ইমাম” 
অভিধায় ভূষিত করা হয় । 
উদাহরণস্বরূপ তার কিছু গবেষণালন্ধ সিদ্ধান্ত এখানে উপস্থাপন করা হলো : 


৪০৭. সুনান আদ-দারিমী-১/১২৫-১২৬ 


২৪- তা্বি‘ঈদের জীবনকথা ১৮৫ 


www.amarboi.org 


১. ‘তিলা’ পানের ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা জারি করেন। 

‘তিলা’ (:১.১J।) হলো আঙ্গুল ছাড়া অন্য কোন কিছু ভিজানো পানি, যা পান করলে 
নেশার উদ্রেক করে। ইবন ‘আওন বলেন : ‘ইবন সীরীনকে যখন ‘তিলা’ পানের ব্যাপারে 
জিজ্ঞেস করা হলো, তিনি বললেন : সত্য-সঠিক পথের অনুসারী ইমাম অর্থাৎ ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীয তা পান করতে নিষেধ করেছেন ।' এ ব্যাপারে ‘উমারের যুক্তি 
হলো, এই ‘তিলা'র মধ্যে মুসলমানদের কোন কল্যাণ নেই । ‘তিলা’ নামে যা বুঝানো হয় 
আসলে তা মদ (, ৯) । এর পরিবর্তে আল্লাহ তাআলা বহু হালাল পানীয় আমাদেরকে 
দান করেছেন। সুতরাং নেশাদায়ক পানীয়কে হারাম বিশ্বাস করে তা পান থেকে বিরত 
থাকা মুসলমানদের উচিত । কারণ, মদ সকল পাপের সদর দরজা । এই ‘তিলা’ পান 
করতে করতে এক সময় মুসলিম সমাজ ব্যাপকভাবে মাদকদব্য পানে আসক্ত হওয়ার 
আশংকা হয়।*” 


২. তিনি নামাযে জোরে ‘বিসমিল্লাহ’ পাঠ করতেন না। 


‘আবদুল হাকীম ইবন ‘আবদিল্লপাহ ইবন আবী ফারওয়া বলেন : ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয মদীনায় আমাদের নামাযের ইমামতি করতেন। তিনি জোরে ‘বিসমিল্লাহির 
রাহমানির রাহীম’ পড়তেন না৷ 

৩. সাহু সিজদা সালামের পরে করা । 


মুহাম্মাদ ইবন মুহাজির থেকে বর্ণিত । তিনি সাহু সিজদার ব্যাপারে ‘উমার ইবন ‘আবদিল 
‘আধযীযকে লক্ষ্য করে ইমাম যুহ্রীকে বলতে শোনেন যে, উহা সালামের পূর্বে । কিন্তু 
উমার তা মানতে অস্বীকার করেন এবং বলেন, ওহে ইবন শিহাব! এ ব্যাপারে আবূ 
বলেন : আমাদের সামনে আবূ সালামা ইবন ‘আবদির রহমান ইবন ‘আওফ একথা 
মানতে অস্বীকার করেছেন।*** 

বিশ্বস্ত লোকদের মুখ থেকে তিনি যা শুনেছিলেন তার প্রতি এবং নিজের গভীর চিন্তা- 
গবেষণার প্রতি কি পরিমাণ আস্থা থাকলে ইমাম যুহ্রীর মতো মানুষের মত ও সিদ্ধান্তের 
বিরুদ্ধে অবস্থান নিতে পারেন তা ভেবে দেখার বিষয় । 

8. মৃত জত্তর হাড় অপবিত্র । 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের এক দাসী বলেন : একবার ‘উমার আমাকে তেল 
আনতে বললেন। আমি তেল ও হাতীর হাড়ের একটি চিরুনী নিয়ে আসলাম । তিনি 
চিরুনীটি ফিরিয়ে দিয়ে বললেন, এটা মৃত জস্তুর অংশ । আমি বললাম : এটা মৃত হলো 
কিভাবে? বললেন : তোমার জন্য আফসোস! হাতীটি কে জবাই করেছিল?” 


৪০৮. ইবনুল জাওযী-৭৪; সিয়ারু আ‘লাম আন-নুবালা'-৫/১৩০; হিলয়াতুল আওলিয়া-৫/২৫৭ 
৪০৯. তাবাকাত-৫/৩৩৫ 


৪১০. ফিকহুস সুন্নাহ-১/২২৫ 
8১১. তাবাকাত-৫/৪০১ 


১৮৬ তা্বি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


উল্লেখ্য যে, এটা একটি মতবিরোধমূলক মাসয়ালা । ইমাম যুহ্রী হাতী বা এ জাতীয় মৃত 
জস্ত-জানোয়ারের হাড় সম্পর্কে বলেন, : আমি পূর্ববর্তী বহু আলিমকে পেয়েছি যারা এ 
রকম হাড়ের তৈরি চিরুনী দ্বারা চুল আচড়িয়েছেন এবং এ রকম হাড়ের পাত্রে তেল রেখে 
ব্যবহার করেছেন। কোন রকম দোষ মনে করেননি ।£*২ 

৫. অর্থের বিনিময়ে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করা । 

তিনি এ কাজ বৈধ মনে করতেন । বায়তুল মালের অর্থ দিয়ে মাঝে মাঝে এ কাজ 
করেছেন। এ লক্ষ্যে একবার এক বিশপকে এক লক্ষ দীনার দান করেন।*”* 

৬. মুরতাদ ব্যক্তিকে তাওবার সুযোগ দান । 

রাবী'আ ইবন ‘আতা’ ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয থেকে বর্ণনা করেছেন। তিনি 
বলেন : মুরতাদ ব্যক্তিকে তিন দিন পর্যন্ত তাওবা করতে বলা হবে যদি তাওবা করে 
তাহলে ভালো, অন্যথায় তার শিরচ্ছেদ করা হবে।** 

৭. কারারুদ্ধ ব্যক্তির স্ত্রীর বিয়ে । 

এ বিষয়ে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয বলেন : কারারুদ্ধ ব্যক্তি যতদিন কারাগারে 
থাকবে তার স্ত্রীকে বিয়ে করা যাবে না ।8** 

৮. মধুর যাকাত দিতে হবে না। 

ইমাম বুখারী বলেন : ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয মধুতে যাকাত আছে বলে 
মনে করেননি। 

ইমাম মালিক তার “আল-মুওয়াত্তা” গ্রন্থে ‘আবদুল্লাহ ইবন আবী বকর ইবন হাযম থেকে 
বর্ণনা করেছেন। তিনি বলেন : আমার পিতার নিকট ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের 
একটি পত্র আসে। তখন তিনি মিনায়। তাতে লেখা ছিল, ঘোড়া ও মধুতে 
যাকাত নেই ।*”* 

‘আবদুল্লাহ ইবন ‘উমারের (রা) দাস নাফে' বলেন : ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
আমাকে ইয়ামনে পাঠালেন। আমি সেখানে মধুর ‘উশর (এক দশমাংশ) গ্রহণের ইচ্ছা 
করলাম । তখন মুগীরা ইবন হাকীম আস-সান‘আনী আমাকে বললেন : মধুর যাকাত 
নেই । আমি বিষয়টি জানিয়ে ‘উমারকে পত্র লিখলাম । জবাবে তিনি লিখলেন : মুগীরা 
সত্য বলেছেন। তিনি ন্যায়পরায়ণ, মধুতে কিছু নেই ।**" তবে একটি দুর্বল সনদে বর্ণিত 
হয়েছে যে, ‘উমার মধুতে ‘উশর আছে বলে মনে করতেন ॥£* 


8১২. ফিকহুস সুন্নাহ-১/২৪ 

৪১৩. তাবাকাত-৫/৩৫০ 

8১৪. প্রাগুক্ত; ফিকহুস সুন্নাহ-২/৪৫৭-৪৫৯ 

8১৫. তাবাকাত-৫/৩৫১ 

8১৬. ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৮৯ 

8১৭. ফাতহুল বারী-৩/৩৪ ৭-৩৪৮; আল-আমওয়াল-৩০০ 
৪১৮. ফিকহুস সুন্নাহ-১/৩৬২-৩৬৩ 


তাবি'ঈদের জীবনকথা ১৮৭ 


www.amarboi.org 


৯. তার মতে ছোলা, মটর কলাই, মসুরি, শিমজাতীয় শস্যের বীচি ইত্যাদির যাকাত 
দিতে হবে। 

ইয়াহইয়া ইবন সাঈদ বলেন, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয লেখেন : ছোলা ও মসুরির 
যাকাত গ্রহণ করা হোক । 

ইয়াধযীদ ইবন আবী মালিক তার পিতা থেকে এবং তিনি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
থেকে বর্ণনা করেছেন। তার খাতায় লেখা ছিল : শিম জাতীয় শস্যের বীচির যাকাত গ্রহণ 
করতে হবে, যেভাবে গম-যব থেকে গ্রহণ করা হয় 8” 

১০. ব্যবসায়ীর লাভের অর্থের উপর এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত যাকাত 
দিতে হবে না। 

কাতন ইবন ফুলান বলেন, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সময় আমি একবার 
ওয়াসিত গেলাম । সেখানকার লোকেরা আমাকে বললো, আমাদেরকে আমীরুল 
মু'মিনীনের একটি পত্র পাঠ করে শোনানো হয়েছে এবং তাতে লেখা আছে : তোমরা 
ব্যবসায়ীর লাভের থেকে কোন কিছু গ্রহণ করবে না, যতক্ষণ না তা এক বছর পূর্ণ হবে। 
ইবন ‘আওন বলেন, আমি মসজিদে গেলাম । শুনলাম, আমি যাওয়ার পূর্বেই একটি পত্র 
পাঠ করে শোনানো হয়েছে। আমার পাশের লোকটি আমাকে বললো, ব্যবসায়ীর লাভের 
ব্যাপারে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের পত্রটি পাঠের সময় যদি আপনি উপস্থিত 
থাকতেন! তিনি লিখেছেন, এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত লাভের অর্থ থেকে কোন কিছু 
গ্রহণ করা যাবেনা। 

ইমাম মালিকের মতে লাভকে মূলধনের সাথে যোগ করতে হবে। আবূ ‘উবায়িদ বলেন, 
এ ব্যাপারে উমার ইবন ‘আবদিল ‘আযীয যা বলেছেন তাই আমাদের মত । আর তিনি 
বলেছেন, এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত লাভের অর্থের যাকাত দিতে হবে না । ইমাম 
লাইছও এমন কথাই বলেছেন। 

১১. মহিষের যাকাত 

ইবন শিহাব বলেন, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয লেখেন : গরুর যাকাত যেভাবে গ্রহণ 
করা হয় মহিষের যাকাতও সেভাবে গ্রহণ করতে হবে ৪২ 

১২. যিম্মীর জিযিয়া গ্রহণ করার পূর্ব মুহূর্তে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তা রহিত 
হয়ে যাবে। ‘আমর ইবন আল-মুহাজির ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয থেকে বর্ণনা 
করেছেন। তিনি বলেছেন, বছর পূর্ণ হওয়ার একদিন পূর্বেও যদি কোন যিম্মী মুসলমান 
হয় তাহলে তার থেকে জিযিয়া নেওয়া যাবেনা । 

সুওয়াইদ ইবন হুসায়ন বলেন, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয লেখেন : জিযিয়া যদি 
পাল্লার এক প্রান্তে থাকে, আর তখন যিম্মী মুসলমান হয়ে যায়, তাহলেও তার নিকট 
থেকে জিযিয়া গহণ করা যাবে না ।£** 


৪১৯. প্রাগুক্ত-১/৩৪৭-৩৬১; ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৯০ 
৪২০. তাবাকাত-৫/৩৫৩ 
৪২১. প্রাগুক্ত 


১৮৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


তার বিচার ও রায় 

আমাদের পূর্বের আলোচনা থেকে হাদীছ ও ফিকহ বিষয়ে ‘উমারের গভীর জ্ঞান ও 
ইসলামের বিধি বিধানের প্রাণসত্তা সম্পর্কে তার তীক্ষ্ন পর্যবেক্ষণ ক্ষমতার কিছুটা স্পষ্ট 
হয়ে উঠেছে। এখানে তার বিচার-ফয়সালা ও রায় সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা 
করে এ প্রসঙ্গটির সমাপ্তি টানবো। ইসলামী শরী'আতের উদ্দেশ্য, লক্ষ্য ও প্রাণসত্তা 
সম্পর্কে তার গভীর জ্ঞানের কারণে মানুষের মাঝে ঝগড়া-বিবাদ নিষ্পত্তি ও বিচার- 
ফয়সালার ক্ষেত্রে সবসময় তিনি সঠিক রায়টি প্রদান করতে সক্ষম হয়েছেন। আমাদের 
একথার স্বপক্ষে ইমাম আল-লাইছ ইবন সা‘দের বর্ণনাটি উপস্থাপন করাই যথেষ্ট হবে 
বলে মনে করি। তিনি বলেন :**২ 


yl 36 02 p45 LSS On byt a> a8 ffl 07 bay SS Sf SA! POE SSA> 
$5 bl boa wb Sly bs: Jo BS : Lay) JUS cLadl ob 3! 
‘কাদিম আল-বারবারী আমাকে বলেছেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয মদীনায় 
থাকাকালে যে সকল বিচার-ফয়সালা করেন সে ব্যাপারে তিনি রাবী‘আ ইবন আবদির 
রহমানের সাথে কিছু আলোচনা করেন। এক পর্যায়ে রাবী‘আ বলেন : তুমি যেন বলতে 
চাচ্ছো, তিনি ভুল করেছেন । যার হাতে আমার জীবন, সেই সত্তার শপথ! তিনি কখনো 
ভুল করেননি। 
উল্লেখ্য যে, এই রাবী‘আ হলেন, মদীনার সেই বিখ্যাত ইমাম, ফকীহ ও মুজতাহিদ । 
তার সময়ের একজন অন্যতম শ্রেষ্ঠ ‘আলিম এবং যিনি ‘রাবী‘আতুর রায়’ নামে ইতিহাসে 
প্রসিদ্ধ । পূর্বে উল্লেখিত তার মন্তব্যে ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের জ্ঞান-গরিমা ও 
সঠিক রায় ও সিদ্ধান্তের পক্ষে বিরাট সাক্ষ্য। 
অপরাধীকে শাস্তি দানের ক্ষেত্রে তার ধৈর্য ও বিচক্ষণতা সম্পর্কে ইমাম . আল- 
আওযা‘ঈ বলেন :£** 


AS ~ sil 43) a> 12) ly ot ll bl ols wy 1c 2 por ot 


Ak df 8 dw of Lats 
তিনদিন তাকে আটকে রাখতেন । তারপর শাস্তি দিতেন । রাগের প্রথম পর্যায়ে তাড়াহুড়ো 
করে শাস্তি দান পছন্দ না করার কারণে এমন করতেন !' 


বিচার কাজ পরিচালনা ও রায় দানের ক্ষেত্রে তিনি ছিলেন ভীষণ বিনয়ী । রায় দানের 
পরেও ভুল বুঝতে পারলে খুব সহজেই পূর্ববর্তী রায় থেকে ফিরে আসতেন । প্রকাশিত 
সত্যের পক্ষে সিদ্ধান্ত দিতেন । ‘আবদুর রহমান ইবন আল-হাসান আল-আযরুকী তার 


৪8২২. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/১৯৪; সিয়ারু আ‘লাম আন-নুবালা'-৫/১১৮ 
8২৩. সিয়ারু আলাম আন-নুবালা’-৫/১৩৩; তারীখ আল-খুলাফা’-২৩৬ 


তাবি‘ঈদের জীবনকথা ১৮৯ 


www.amarboi.org 


পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি একবার ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের দরবারে 
বসা ছিলেন। তখন কুরায়শদের পরস্পর বিবদমান দু'টি দল নিজেদের বিবাদ নিষ্পত্তির 
উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়। ‘উমার উভয় পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত দিলেন। তখন 
রায়টি যার বিপক্ষে গেল সে বললো : আমার একটি প্রমাণ আছে যা উপস্থিত করা 
হয়নি। ‘উমার বললেন : আমি যখন দেখেছি সত্য তোমার প্রতিপক্ষের দিকে আছে তখন 
সিদ্ধান্ত দানে বিলম্ব করতে পারিনে। তবে তুমি দ্রুত চলে যাও এবং তোমার প্রমাণ 
উপস্থিত কর। যদি দেখি সত্য তোমার পক্ষে, তাহলে আমি হবো প্রথম ব্যক্তি যে তার 
পূর্ববর্তী রায়কে বাতিল করে নতুন রায় দিবে 


তিনি আরো বলতেন : একটি মাটির ঢেলা টুকরো টুকরো করে ফেলা, অথবা একটি পত্র 
পাঠানোর পর তা আবার ফিরিয়ে আনার চেয়ে আমার একটি বিচারের রায় টুকরো টুকরো 
ফেলা আমার নিকট অধিক সহজ, যখন আমি দেখতে পাই যে, সত্য আমার প্রদত্ত রায়ের 
বিপক্ষে রয়েছে।* 


এ প্রসঙ্গে আরেকটি দৃষ্টান্ত উপস্থাপন করে আমাদের বক্তব্য শেষ করছি । ইমাম শাফি'ঈ 
(রহ) তার নিজস্ব সনদে মাখলাদ ইবন খুফাফ থেকে বর্ণনা করেছেন । তিনি বলেন : 
আমি একটি দাস খরিদ করে কিছু আয়ের জন্য তাকে কাজে লাগালাম ৷ কয়েকদিন পর 
দাসটির দোষ ধরা পড়লো । বিক্রেতার সংগে এ নিয়ে ঝগড়া হলো । বিষয়টি নিষ্পত্তির 
জন্য আমি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে বিচারক মানলাম । তিনি উভয় পক্ষের 
বক্তব্য শুনে দাসটি এবং আমার যিম্মাদারিতে থাকা অবস্থায় তার আয়ের অর্থ ফেরত 
দানের নির্দেশ দিলেন। অপরদিকে বিক্রেতাকেও নির্দেশ দিলেন মূল্য ফেরতদানের 
জন্য । এরপর আমি গেলাম ‘উরওয়া ইবন আয্-যুবায়র (রা)-এর নিকট এবং তাকে 
সম্পূর্ণ ঘটনা খুলে বললাম । তিনি বললেন, আমি আজ সন্ধ্যায় ‘ডমারের নিকট যাব এবং 
তাকে জানাবো যে, আয়িশা (রা) আমাকে বলেছেন, রাসূল (সা) এমনই একটি বিচার 
করেছিলেন এবং রায়ে বলেছিলেন : 

UU 21-51 ০1 - যিম্মাদারির কারণে আয় পাবে যিম্মাদার বা ক্রেতা । কারণ, এ 
সময়ে মারা গেলে বিক্রেতার উপর কোন কিছুই বর্তাতো না; সবটুকু ক্ষতি হতো 
ক্রেতার । আমি আবার ‘উমারের নিকট গেলাম এবং তাকে ‘উরওয়ার মুখে শোনা 
‘আয়িশার (রা) সূত্রে বর্ণিত রাসূলুল্লাহর (সা) বিচার ও রায়ের কথা জানালাম । তিনি 
বললেন : আল্লাহর কসম! আমি যে বিচার করেছি, তাতে সত্য ছাড়া আর কোন কিছুই 
আমার উদ্দেশ্য ছিল না। এখন আমার নিকট রাসূলুল্লাহর (সা) সুন্নাহ পৌছেছে। আমি 
উমারের সিদ্ধান্ত বাতিল করছি এবং রাসূলুল্লাহর (সা) সুন্নাহ বাস্তবায়নের নির্দেশ দিচ্ছি । 
এরপর ‘উরওয়া তার কাছে যান। অতঃপর আমাকে দাসের আয় গ্রহণ করার 
নির্দেশ দেন ।*৬ 


8২৪. তাবাকাত-৫/৩৮৬ 

৪২৫. ইবনুল জাওযী-৯৩ 

৪২৬. ইমাম শাফি'ঈ (রহ) তার এ] | -তে এবং আল-বায়হাকী ভার ‘সুনান' গ্রন্থে হাদীছটি বর্ণনা 
করেছেন ৷ তাছাড়া ‘লিসানুল ‘আরাব’-১/৮০৮ (£-০-0)দ্ৰঃ। 


১৯০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


গ্রীক গ্রন্থের প্রকাশনা 

হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের যদিও মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল কিতাবুল্লাহ ও 
সুন্নাতে রাসূলের প্রচার ও প্রসার এবং সম্ভাব্য সকল পদ্থায় তিনি একাজ করেছেনও, তা 
সত্বেও অন্যান্য জাতির কল্যাণকর জ্ঞান-বিজ্ঞান থেকে মুসলমানদের একেবারে অজ্ঞাতও 
রাখেননি । ‘আহরান আল-কুস’ ছিলেন একজন বিখ্যাত গ্রীক চিকিৎসক । চিকিৎসা শাস্ত্রের 
উপর তার একখানি বিখ্যাত গ্রন্থ ছিল। খলীফা মারওয়ান ইবন আল-হাকামের সময় 
‘মাসিরজুয়া' নামক এক ব্যক্তি গ্রন্থটি আরবীতে অনুবাদ করেন। অনূদিত পাঞ্ডুলিপিটিসহ 
গ্রন্থটি সরকারী গ্রন্থাগারে সংরক্ষিত ছিল। সেটি খলীফা ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের 
দৃষ্টিতে পড়ে । গ্রন্থটির অনুবাদ মানুষের মাঝে প্রকাশ করা ঠিক হবে কি হবে না, এ 
ব্যাপারে তিনি চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর নিকট ইসতিখারা করেন। তারপর সেটি 
খিলাফতের সর্বত্র ব্যাপকভাবে প্রচার করেন ।£*২* 


ভবন নির্মাণ 

‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) কর্মময় জীবনে যে জিনিসটি সবচেয়ে বেশী 
গুরুত্বহীন মনে হয়েছিল তা হলো ভবনাদি নির্মাণ । তার খিলাফতকালে একটিও ভবন 
নির্মিত হয়নি। তিনি অতি মামুলি ধরনের কিছু প্রয়োজনীয় ভবন তৈরি করান । তারও 
অধিকাংশ ছিল ধৰ্মীয় প্রতিষ্ঠান ৷ নিম্নে তার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো : 

১. মসজিদ : মদীনায় বানু ‘আদী ইবন আন-নাজ্জারের মসজিদটি ধসে পড়ে । সেটি 
পুনঃনির্মাণের জন্য কাজী আবূ বকর ইবন হাযম খলীফা ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের 
দৃষ্টি আকর্ষণ করে পত্র লেখেন। জবাবে তিনি লেখেন, আমার ইচ্ছা তো এই ছিল যে, 
একটি পাথরের উপর আরেকটি পাথর এবং একটি ইটের উপর আরেকটি ইট না রেখেই 
দুনিয়া থেকে চলে যাই । কিন্তু তা আর হলো না । আপনি কাচা ইট দিয়ে মধ্যম মানের 
একটি মসজিদ পুনঃনির্মাণ করে দিন ।£* 

আল্লামা ইবন জুবায়র ‘রা’স ‘আইন’ নগরীর অবস্থা বর্ণনা করতে গিয়ে লিখেছেন 
যে, এখানে দু'টি জামে‘ মসজিদ আছে। একটি নতুন ও অন্যটি পুরাতন । পুরাতন 
মসজিদটি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয কর্তৃক নির্মিত । এখন সেটি খুবই জরাজীর্ণ 
হয়ে পড়েছে ।£** 

দামেশকের মসজিদের আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে, এর উত্তরের প্রবেশ 
দ্বারের সামনে একটি ছোট মসজিদ আছে এবং তা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের প্রতি 
আরোপ করা হয়।** তারীখে হলব-এ এসেছে, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 


৪২৭. আখবারুল হুকামা’-২১৩ 
৪২৮. ইবনুল জাওযী-৮৩ 


8২৯. রিহলাতু ইবন জুবায়র-২৪৪ 
৪৩০. প্রাগুক্ত-২৬৬ 


তাবি‘ঈদের জীবনকথা ১৯১ 


www.amarboi.org 


‘কাফরীবা’-তে যান এবং সেখানকার মানুষের জন্য একটি জামে‘ মসজিদ নির্মাণ এবং 
একটি দীঘি খনন করেন।$* 


মসজিদে নববীর সংস্কার 

পূর্ববর্তী অধিকাংশ খলীফাদের সময়ে মসজিদে নববীর সীমা সম্প্রসারণ ও সংস্কার করা 
হয়েছিল । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযও (রহ) তার খিলাফতকালে কাজী আবূ বকর 
ইবন হাযমকে মসজিদে নববীর সীমা সম্প্রসারণের নির্দেশ দেন। 


সরকারী ভবন নির্মাণ 

তারীখে হলব-এ এসেছে, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) খুনাসিরায় একটি ভবন 
নির্মাণ করেন এবং তিনি যখন সেখানে যেতেন তখন প্রায়ই সেই ভবনে অবস্থান 
করতেন।**২ তবে সম্ভবতঃ তার খিলাফতকালে এটি ছাড়া দ্বিতীয় কোন ভবন নির্মিত 
হয়নি । একবার ‘আদী ইবন আরতাত বসরার গভর্ণর হাউসের উপরে আরেকটি তলা 
নির্মাণ করার অনুমর্তি চান। তিনি তাকে অনুমতি না দিয়ে লেখেন, যে ভবন যিয়াদ ও 
তার পরিবারের জন্য যথেষ্ট প্রশস্ত ছিল তাও আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে? অতঃপর 
‘আদী একাজ থেকে বিরত থাকেন ।*** 


নতুন শহরের পত্তন 

খলীফা ওয়ালীদ যখন সুলায়মান ইবন ‘আবদিল মালিককে ফিলিস্তীনের গভর্ণর নিয়োগ 
করেন তখন তিনি রামলা নগরীর ভিত্তি স্থাপন করেন । সেখানে তিনি সর্বপ্রথম নিজের 
বাসভবন নির্মাণ করেন। মধ্যবর্তী স্থলে একটি দীঘি খনন করেন এবং একটি মসজিদের 
ভিত্তিপ্স্তরও স্থাপন করেন। এই নগরীর নির্মাণ কাজ চলা অবস্থায় সুলায়মান নিজে 
খলীফা হন। তার খিলাফতকালেও একাজ চলতে থাকে সমাপ্ত হওয়ার আগেই তিনি 
ইনতিকাল করেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয সেই কাজ সমাপ্ত করেন । তবে তিনি 
মূল পরিকল্পনাতে কাটছাট করেন এবং বলেন, রামলাবাসীদের জন্য এতটুকুই যথেষ্ট । 
হিজরী ১০০ সনে উপকূলবর্তী শহর ‘লায়েকিয়া’' রোমানরা ধ্বংস করলে তিনি তা আবার 
নির্মাণ করে প্রাচীর বেষ্টিত করেন।** 


অস্তিম রোগশয্যায় 

ইসলামী সমাজ ও রাষ্ট্র পরিচালন ব্যবস্থায় ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) 
নেতৃত্বে সংঘটিত বিপ্নব সাধারণ মানুষের জন্য দারুণ কল্যাণ বয়ে এনেছিল, বিশ্ববাসীর 
নিকট ইসলামী রাষ্ট্রের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল এবং পৃথিবী আরেকবার একথা 


৪৩১. তারীখু মামলিকাতি হলব-১৭৯ 
৪৩২. প্ৰাগুক্ত-৫৯ 

৪৩৩. ফুতুহ আল-বুলদান-৩৫৭ 
৪৩৪. প্রাগুক্ত-১৩৯, ১৫০ 


১৯২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


উপলব্ধি করেছিল যে, ইসলাম মানবতার সংরক্ষণ এবং মানব জাতির মুক্তি ও কল্যাণের 
জন্য এসেছে। ইসলাম যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে তা কোন শ্রেণী বা দলের 
পৃষ্ঠপোষকতা ও আরাম-আয়েশের জন্য নয় বরং তার উদ্দেশ্য বিশ্ব মানবতার মুক্তি ও 
কল্যাণ । বিশ্ববাসী ইসলাম সম্পর্কে এমন সুধারণা রাখুক তা বানূ উমাইয়্যাদের মনোপুত 
ছিল না। কারণ, ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের (রহ) জন্য তারা ভীষণ বিপদে পড়ে 
গিয়েছিল । তাদের অন্যায়ভাবে অর্জিত ব্যক্তিগত বিষয়-সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয়েছিল, 
তাদের জবর-দখলকৃত স্থাবর-অস্থাবর সম্পদ কেড়ে নিয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে 
দেওয়া হয়েছিল। তিনি আরো কিছু দিন জীবিত থাকলে বানু উমাইয়্যাদের জন্য আরো 
বেশী অস্থিরতা ও অশান্তির কারণ হয়ে দাড়াতেন। বিশেষতঃ ইয়াযধীদ ইবন ‘আবদিল 
মালিকের মনে তো সব সময় এ সন্দেহ ও সংশয় প্রবল হয়ে দেখা দিয়েছিল যে, তার 
পরবর্তী খলীফা হওয়ার মনোনয়ন বাতিল করে অন্য কাউকে নিজের স্থলাভিষিক্ত করে না 
যান। যদিও পূর্ববর্তী খলীফা সুলায়মান ইয়াযীদ ইবন ‘আবদিল মালিক তাকে পরবর্তী 
খলীফা হিসেবে মনোনয়ন দিয়ে জনগণের থেকে বাই‘আতও সম্পর্ করে গেছেন। সে 
অঙ্গীকার ও বাই‘আত ভঙ্গ করা ‘উম্ারের জন্য এত সহজ ছিল না । তবুও তা সম্ভব ছিল। 
তার চিন্তা-চেতনায় এটা মোটেই অসম্ভব ছিল না যে তিনি ইয়াযীদকে সরিয়ে তার স্থলে 
অন্য কোন সৎ ও যোগ্য ব্যক্তিকে খিলাফতের মনোনয়ন দিয়ে যাবেন। 
ইয়াযীদ ইবন ‘আবদিল মালিকের এই সন্দেহ তাকে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) 
হত্যার ষড়যন্ত্র করতে উদ্ুদ্ধ করে। তিনি ‘উমারের এক খাস খাদিমকে এক হাজার 
দীনারের বিনিময়ে নিজের পক্ষে টেনে নেন। সে তাকে খাদ্য অথবা পানীয়ের সাথে বিষ 
মিশিয়ে দেয়। ইবন কাছীর বলেন :£*৫ 
i dard 2s Al US be Shlp SE Il pb SY Il 
098 OR 
‘তার (‘উমার) এক দাস তাকে খাদ্য অথবা পানীয়ে বিষ প্রয়োগ করে। বিনিময়ে সে এক 
হাজার দীনার লাভ করে। আর এর কারণে তিনি রোগাক্রান্ত হয়ে পড়েন ৷' 
ইবন ‘আবদি রাব্বিহি বলেন, মানুষের ধারণা ইয়াখীদ ইবন ‘আবদিল মালিক তাকে বিষ 
প্রয়োগের ষড়যন্ত্র করেন। তিনি ‘উমারের একজন খাদিমকে হাত করেন। সে তার বুড়ো 
আংগুলের নখে বিষ লাগিয়ে নেয়। ‘উমার পান করার জন্য পানি চাইলে সে গ্লাস ভর্তি 
পানিতে বিষ মিশ্রিত নখ চুবিয়ে পান করতে দেয়৷ সেই পানি পান করে ‘উমার (রহ) 
রোগাক্রান্ত হয়ে পড়েন। সেই রোগেই তার ইনতিকাল হয়।*** 
তিনি রোগগ্রস্ত হওয়ার পর প্রথম প্রথম তার খান্দানের অধিকাংশ মানুষ ধারণা করেছিল 
যে, তাকে জাদু করা হয়েছে। মুজাহিদ বলেছেন, এই অসুস্থ অবস্থায় একদিন তিনি 


8৪৩৫. রশীদ আখতার নাদবী, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ)-৩৬০ 
৪৩৬. আল-‘ইকদ আল-ফারীদ-৩/১১৩ 


২৫-' তাবি'ঈদের জীবনকথা ১৯৩ 


www.amarboi.org 


আমাকে জিজ্ঞেস করলেন : মানুষ আমার সম্পর্কে কি বলাবলি করছে? বললাম : 
আপনাকে জাদু করা হয়েছে। বললেন : আমি জাদুগএ্স্ত নই ।** 

আসলে যেদিন বিষ প্রয়োগ করা হয় সেদিনই তিনি তা বুঝতে পারেন। কিন্তু তিনি 
উপেক্ষা ও গোপন রাখার নীতি অবলম্বন করেন। অবশেষে বিষয়টি জানাজানি হয়ে গেলে 
তিনি সেই খাস খাদিমকে ডেকে বলেন :£*৮ 


JU gil of sles Usahci JUzs Af JG dl sii of se dnl So) 
a2 JN a> ra3l :J0y JU 5 5 LW gy 0S YH Sb 
‘তোমার ধ্বংস হোক! আমাকে বিষ প্রয়োগ করতে কিসে তোমাকে উদুদ্ধ করেছে? বললো 
: হাজার দীনার আমাকে দেওয়া হয়েছে এবং আমাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে। 
বললেন : এক হাজার দীনার নিয়ে এসো। সে দীনারগুলো নিয়ে এলো । ‘উমার সেগুলো 
বায়তুল মালে পাঠিয়ে দিয়ে বললেন : কেউ তোমাকে না দেখে এমন স্থানে চলে যাও ।' 
তার একথা বলার কারণ হলো, অপরাধের কথা ফাস হয়ে গেলে পরিবারের লোকদের 
হাত থেকে সে বাচতে পারবে না। 
এ বর্ণনা দ্বারা বুঝা যায় ‘উমার (রহ) তার খান্দানের লোকদের নিকট এ অপরাধ আপনা 
থেকে প্রকাশ না হওয়া পর্যন্ত গোপন রাখতে চান । চিকিৎসার জন্য যে চিকিৎসককে 
ডাকা হয় সে-ই এ বিষ প্রয়োগের কথা প্রকাশ করে দেয়। 
হযরত ‘উমার (রহ) তখন হিমসের. 'দায়রু সাম‘আন’* নামক জনপদে অবস্থান 
করছিলেন। অসুস্থ অবস্থায় সেখানে বিশ দিন থাকেন। অসুস্থতার খবর রোমে পৌছলে 
রোমান সম্রাট তার চিকিৎসার জন্য নিজের ব্যক্তিগত চিকিৎসককে পাঠান । তিনি দায়রু 
সার্ম*'আনে এসে ‘উমারকে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন যে, তাকে বিষ প্রয়োগ করা 
হয়েছে। তিনি যখন চিকিৎসার উদ্যোগ নেন তখন ‘উমার কোন রকম চিকিৎসা করাতে 
অস্বীকৃতি জানান । তিনি বলেন :**? 

ladle al by 59 51 Sl Lot al of SiS oly dy 
‘আল্লাহর কসম! যদি আমার নিরাময় কেবল এতেই হয় যে, আমি আমার কানের লতি 
স্পর্শ করি অথবা একটু সুগন্ধির ঘ্রাণ নিই তাহলেও আমি তা করবো না’ 
আসলে তিনি নানা কারণে জীবনের প্রতি ভীষণ বিতৃষ্ণ হয়ে উঠেছিলেন। পারিপার্শ্বিক 
অবস্থাকে তিনি মোটেও মেনে নিতে পারছিলেন না। ইবন ‘আবদিল হাকাম বর্ণনা 


৪৩৭. তাযকিরাতুল হুফ্‌ফাজ-১/১২১ 
৪৩৮. প্রাগুক্ত 


৪৩৯. দিমাশকের পাশে একটি বিনোদনমূলক স্থান । (আল-‘ইকদ আল-ফারীদ-৩/২৮৫, টীকা নং-৩, 
8/৪৩২; টীকা নং-৪) 
88০. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২১০; আল-কামিল ফিত তারীখ-৫/৬৫ 


১৯৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


করেছেন, তার অতি প্রিয় পুত্র ‘আবদুল মালিক, ভাই সুহায়ল এবং ব্যক্তিগত খাদিম 
মুযাহিম-এর মৃত্যুর পর থেকে তিনি সব সময় ভীষণ বিষ্ণু থাকতেন। পার্থিব কোন 
কিছুর প্রতি তার আর কোন আকর্ষণ ছিল না । বিশেষ করে পুত্র ‘আবদুল মালিকের 
মৃত্যুতে তিনি শোকে এত কাতর হয়ে পড়েন যে, সংজ্ঞা হারিয়ে পড়ে যান। তারপর 
একে একে ভাই সুহায়ল এবং একান্ত খাদিম মুযাহিমের মৃত্যু তার জন্য মোটেও কম 
বেদনার ছিল না । তাই এ সময় তিনি দিমাশ্‌কের তৎকালীন সবচেয়ে বড় দুনিয়ার ভোগ- 
বিলাস বিমুখ আল্লাহ ওয়ালা ব্যক্তি আবূ যাকারিয়াকে ডেকে পাঠান। তিনি উপস্থিত হলে 
তাদের মধ্যে নিমের কথোপকথন হয় : 

‘উমার : ‘ওহে ইবন আবী যাকারিয়া, আপনি কি বুঝতে পেরেছেন আমি আপনাকে কি 
জন্য ডেকে পাঠিয়েছি? 

ইবন আবী যাকারিয়া : না, আমি বুঝতে পারিনি । 

‘উমার : এমন একটি কথা আমি আপনাকে বলতে চাই, যা আপনি গোপন রাখবেন বলে 
কসম খেয়ে অঙ্গীকার না করলে আমি বলবো না। 

আবু যাকারিয়া কসম খেয়ে প্রকাশ না করার অঙ্গীকার করলেন। 

‘উমার বললেন : আপনি আমার জন্য দুআ করুন আল্লাহ যেন আমাকে মৃত্যু 
দান করেন। 

ইবন আবী যাকারিয়া : এটা মুসলমানদের জন্য খুবই খারাপ কথা হবে। আমি যদি এ 
দু‘আ করি, তা হবে মুসলিম উম্মাহর সংগে চরম দুশমনি। 

‘উমার (রা) তাকে স্মরণ করিয়ে দিলেন যে, আপনি আমার কাছে কসম খেয়ে 
অঙ্গীকার করেছেন’ 

ইবন আবী যাকারিয়া দুআ করলেন এবং সেই সাথে নিজের মৃত্যু কামনা করেও দু'আ 
করেন। হযরত ‘উমার নিজের ছোট এক সনম্তানকেও ডেকে আনান এবং আবূ 
যাকারিয়াকে বলেন, এই সন্তানটিকে আমি খুব বেশী ভালোবাসি । এর মৃত্যু কামনা 
করেও দুআ করুন। ইবন আবী যাকারিয়া শিশুটির মৃত্যু কামনা করে দুআ করেন। 
বর্ণনাকারী বলেন, ‘উমার, ইবন আবী যাকারিয়া ও শিশু তিনজনই একে একে প্রায় একই 
সঙ্গে মারা যান। তবে এটা জানা যায় না যে, ইবন আবী যাকারিয়াকে তিনি অসুস্থ 
অবস্থায় ডেকে ছিলেন নাকি তার আগে ।£* 

অন্য একটি বর্ণনায় জানা যায়, যখন তার পুত্র আবদুল মালিক, তার ভাই সুহায়ল এবং 
একান্ত খাদিম মুযাহিম একের পর এক ইনতিকাল করেন তখন তিনি দুঃখ-বেদনায় 
অসুস্থ হয়ে পড়েন। এ অসুস্থ অবস্থায় তিনি ওয়ু করেন, লামায় পড়েন এবং অত্যন্ত বিনয় 
ও বিনম্ চিত্তে আল্লাহর দরবারে দুআ করেন : 


88১. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২১০; সীরাতু ইবন ‘আবদিল হাকাম-১১৫ 


তাবি‘ঈদের জীবনকথা ১৯৫ 


www.amarboi.org 


‘হে আল্লাহ, তুমি সুহায়ল, আবদুল মালিক ও মুযাহিমকে মৃত্যু দান করেছো । তারা ছিল 
আমার সঙ্গী ও সহযোগী । এখন আমাকেও উঠিয়ে নাও ৷’ তার এ দু'আ কবুল হয় এবং 
তিনি ইনতিকাল করেন। 

তার এই অসুস্থতা ছিল বেশ কিছুদিন । স্ত্রী ফাতিমা ও ভাই মাসলামা সর্বক্ষণ তার সেবায় 
নিয়োজিত ছিলেন। এ দু'জন তাকে গভীরভাবে ভালোবাসতেন । একদিন মাসলামা 
বললেন : আমীরুল মু'মিনীন! আপনার অনেকগুলো সন্তান এবং তাদেরকে আপনি 
বায়তুল মালের সম্পদ থেকে বঞ্চিত করেছেন। আপনি আমাকে অথবা খান্দানের অন্য 
কাউকে নির্দেশ দিলে আপনার জীবদ্দশায় তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করা যায় । 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীয শোয়া অবস্থায় ছিলেন। তার একথা শুনে বললেন : 
তোমরা আমাকে ধরে একটু বসাও। তাকে ধরে বসানো হলে তিনি বললেন : 
Le Say oll cabs Sf 0 53 Lb Ll Ill 3955 AAV cab asl 
pay 2 U> pebcl ls cog) 2 > peal SB UG pS IU 
M2 S03 OF cS al cr SELES J! of cl Soy ows JLL Lo : 
2): O42) aol pos p42 Sly colall diz 23 SUSI JY SHI dd 
EF >)9 coming lS a> oe 4B) yd pl 5s YS dbl Sard cabl 
ASS be lel ce dol as ISDE 25 
‘সকল প্রশংসা আল্লাহর । মাসলামা! তুমি কি আমাকে দারিদ্রের ভয় দেখাচ্ছো? এই যে 
তুমি বললে, আমি আমার সন্তানদের মুখ এই ধন-সম্পদ থেকে শুকনো রেখেছি এবং 
তাদেরকে আমি নিঃস্ব অবস্থায় ছেড়ে যাচ্ছি। আসলে আমি তাদের কোন কিছু থেকে 
বঞ্চিত করিনি এবং অন্যের কোন অধিকার হরণ করে তাদের দিইনি । আর এই যে তুমি 
দাবী করলে, আমি যেন তাদের ব্যাপারে তোমাকে অথবা তোমার মত আমার খান্দানের 
অন্য কাউকে অসীয়াত করে যাই ৷ তাদের ব্যাপারে আমি আল্লাহকে অসী বানিয়ে যাচ্ছি 
যিনি কিতাব নাযিল করেছেন এবং যিনি সৎকর্মশীলদের ওলী বা অভিভাবক । ‘উমারের 
সম্তানগণ দু'ধরনের লোকের যে কোন একটি হতে পারে। এক ব্যক্তি যে আল্লাহকে ভয় 
করবে, আল্লাহ তার জীবনকে সহজ করে দেবেন এবং তার জীবিকার এমনভাবে 
ব্যবস্থা করে দেবেন যে সে তার ধারণাও করতে পারবে না । আরেক ব্যক্তি যে বিকৃত 
হয়ে পাপাচারে লিপ্ত হবে। সেক্ষেত্রে উমার তার পাপাচারের প্রথম সাহায্যকারী 
হতে পারে না।' 
তারপর তিনি সন্তানদের সকলকে ডাকতে বলেন । তাদের সংখ্যা ছিল মোট বারো 
মতান্তরে নয় জন। তারা উপস্থিত হলে তিনি তাদের প্রতি গভীর মমতাভরা দৃষ্টিতে 
তাকান। তার চোখ দু'টি অশ্রুতে টলমল হয়ে যায় । সন্তানরাও কান্নায় ভেঙ্গে পড়ে । এ 
অবস্থায় তাদের লক্ষ্য করে বলেন : 


১৯৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


Ely sz cdl LS ol 219 G> le 09 NY] Sally pls gle 03753 
J EE of OUD SU Syl Js of x3 SMI SB OES of 0% SS 
Snes sh 35 JUL oly Lys Fal dys oe a5 30 
‘আমার সন্তানগণ যাদের আমি নিঃস্ব অবস্থায় ছেড়ে যাচ্ছি তাদের প্রতি আমার জীবন 
উৎসর্গ হোক! আমার সন্তানগণ! আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ভালো অবস্থায় 
রেখে যাচ্ছি। তোমরা যে কোন মুসলমান ও চুক্তিবদ্ধ যিম্মীর নিকট যাও না কেন তার 
উপর তোমাদের কিছু না কিছু অধিকার থাকবে ইনশাআল্লাহ । আমার সম্তানগণ! দুইটি 
পথের মধ্যে যে কোন একটি গ্রহণ করা তোমার পিতার এখতিয়ারে ছিল। একটি এই 
যে, দুনিয়াতে অভাব ও দারিদ্রের মধ্যে থাকা, আর দ্বিতীয় এই যে, তোমাদের পিতার 
দোযখে প্রবেশ করা । তোমাদের পিতা একদিনের জন্য দোযখে প্রবেশ করার চেয়ে 
চিরকালের জন্য তোমাদের অভাবী থাকা শ্রেয় বলে মনে করেছে। এখন তোমরা যাও। 


আল্লাহ তোমাদের হিফাজত করুন, জীবিকা দান করুন ।’ এতিহাসিকগণ বলেছেন, 
‘উমারের কোন সন্তান অভাবে কষ্ট পায়নি । কারো মুখাপেক্ষীও হয়নি ।**২ 


যখন তার নিশ্চিত বিশ্বাস হলো যে, তিনি আর বেঁচে থাকবেন না তখন পরবর্তী খলীফা 
ইয়াধখীদ ইবন ‘আবদিল মালিককে ডেকে তাকে একটি লিখিত অন্তিম উপদেশ দান 
করেন। তার কিছু অংশ নিম্নরূপ :** 


SLU ae 2 2232 J C2 al yar abl sac 00 cpa> fl a> pl al pos 
Sl 2S Sb caw bl 2 3] UN SHAD AI I> Sb dale Ll 
sibs 3) Ls dh sf Sule Sy 3 2 (JH dl) C5 Uy 
Ji bt hs mm ls if ol bi cds 5 > Wl sil ale 
LD p> yl SiS U6 UU (O5le USL play pale cli) : dois bs Jl 
Tl YL! YB Se BES Oly BI Oly ow E3253 ol 


ld 2 le baz 0g cLa> yp UU cw 2 of J! Ud! YN sad ILA 


88২. ইবনুল জাওযী-২৮০; আল-‘ইক্দ আল-ফারীদ-৪/৪৩৯; সিফাতুস সাফওয়া-২/১২৬; জামহারাতু 
খুতাব আল-‘আরাব-২/১১২-১১৪ 
88৩. জামহারাতু রাসায়িল আল-‘আরাব-২/৩১৪ 


তাবি‘ঈদের জীবনকথা ১৯৭ 


www.amarboi.org 


MAB NI Sa EA Sh 4s) 4s yl cal S95 als, dials 
Ay cml blll Gb 
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম । আল্লাহর বান্দা আমীরুল মু'মিনীন ‘উমারের পক্ষ থেকে 
ইয়াধীদ ইবন ‘আবদিল মালিকের প্রতি । আপনার প্রতি সালাম । আমি আপনার নিকট 
সেই আল্লাহর প্রশংসা করছি যিনি ছাড়া আর কোন ইলাহ নেই । অতঃপর এই যে, আমি 
যখন আপনাকে এ উপদেশ পত্র লিখছি তখন আমি একজন যন্ত্রণা কাতর মরণপথের 
যাত্রী। আমি একথাও অবগত যে, আমার দায়িত্ব সম্পর্কে আমাকে জবাবদিহি করতে 
হবে। দুনিয়া ও আখিরাতের মালিক আমার নিকট থেকে এর হিসাব নিবেন । তার কাছে 
আমি আমার কাজের কোন কিছু গোপন করতে সক্ষম হবো না। আল্লাহ বলেন : 
‘অতঃপর তাদের নিকট পূর্ণ জ্ঞানের সাথে তাদের কার্যাবলী বিবৃত করবোই, আর আমি 
তো অনুপস্থিত ছিলাম না ।' (৭/৭) পরম দয়ালু যদি আমার প্রতি সন্তুষ্ট হন তাহলে তো 
আমি সফলকাম এবং দীর্ঘ অপমান ও লাঞ্ছনা থেকে মুক্তি পাব। আর তিনি যদি আমার 
প্রতি অসন্তুষ্ট হন তাহলে তো আমার সর্বনাশ । আমি কার কাছে যাব? আল্লাহ, যিনি ছাড়া 
আর কোন ইলাহ্‌ নেই, তার নিকট আমার প্রার্থনা যে, তিনি যেন তার করুণায় আমাকে 
জাহান্নাম থেকে মুক্তি দেন এবং তার সন্তুষ্টি ও জারনাত দ্বারা আমার প্রতি অনুগ্রহ করেন। 
তাকওয়া বা আল্লাহর ভীতি অবলম্বন করা আপনার উচিত হবে । জনগণের ব্যাপারে 
সতর্ক থাকবেন, জনগণের ব্যাপারে সতর্ক থাকবেন। মনে রাখবেন, আমার পরে আপনি 
অতি অল্পই সময় পাবেন। অতঃপর আপনি সুক্ষ্মদ্শী সর্বজ্ঞ সত্তার সাথে মিলিত হবেন। 
ওয়াস সালাম!’ 
কোন কোন বর্ণনায় উক্ত উপদেশ বাণীতে নিম্নের কথাগুলোও ছিল : “সুলায়মান ইবন 
‘আবদিল মালিক আল্লাহর এক বান্দাহ ছিলেন, আল্লাহ তাকে মৃত্যু দান করেছেন এবং 
তিনি আমাকে খলীফা বানিয়ে তোমাকে পরবর্তী উত্তরাধিকার মনোনীত করে গেছেন। 
আমি যে অবস্থা ও অবস্থানে ছিলাম সেখান থেকে যদি আমি চাইতাম যে আমার 
অনেকগুলো স্ত্রী হোক, অঢেল অর্থ-বিত্তের অধিকারী হই তাহলে আল্লাহ আমাকে এর 
চেয়ে ভালো ভালো জিনিস আমাকে দিতেন যা তিনি অন্য যে কোন বান্দাহকে দিতে 
পারেন। কিন্তু একটি কঠিন ও মারাত্মক জিজ্ঞাসাবাদকে ভীষণ ভয় করি। আর সেটা 
আল্লাহর পাকড়াও ছাড়া আর কিছু নয়৷" 
যখন তিনি একেবারে অস্তিম অবস্থায় তখন অনেকে বললেন, আপনি মদীনায় চলে গেলে 
ভালো হতো । তাহলে রাসূলুল্লাহর (সা) কবরের পাশে চতুর্থ যে স্থানটুকু খালি আছে 
সেখানে আবূ বকর ও ‘উমারের (রা) পাশে সমাহিত হতে পারেন । একথার জবাবে তিনি 
বলেন : “আল্লাহর কসম! আগুন ছাড়া আর যে কোন রকমের শাস্তি আল্লাহ আমাকে দেন 
আমি সম্তুষ্টচিত্তে গ্রহণ করবো। কিন্তু এ আমার মনঃপূত নয় যে, আল্লাহ একথা জানুন, 
আমি তীর নবীর (সা) পাশে দাফন হওয়ার যোগ্য বলে মনে করি।”৫ 


888. ইবনুল জাওযী-২৮০ 
88৫. তাবাকাত-৫/২৯৮ 


১৯৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


কবরের জন্য ভূমি ক্রয় 
. অতঃপর তিনি দায়রু সার্ম‘'আনের এক যিম্মীর নিকট থেকে চল্লিশ হাজার দিরহামে 
' কবরের জন্য একখণ্ড ভূমি ক্রয় করেন। কিন্তু লোকটি মূল্য গ্রহণ করতে অস্বীকৃতি 
জানিয়ে বলে, আপনি আমার ভূমিতে দাফন হচ্ছেন, সেটাই আমার শুভ ও কল্যাণের 
কারণ হবে। কিন্তু ‘মার তার কোন কথা শুনলেন না । জোর করে ভূমির মূল্য তার হাতে 
তুলে দেন 8১ 
একেবারে অস্তিম সময়ে মাসলামা ইবন ‘আবদিল মালিক দেখা করতে চাইলেন । অতি 
অল্প সময়ের জন্য অনুঞ্জতি দিলেন। মাসলামা মাথার কাছে দাড়িয়ে বললেন: হে 
: আমীরুল মু'মিনীন! আমাদের পক্ষ থেকে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন । আপনি 
আমাদের পাষাণ হৃদয়কে কোমল করে দিয়েছেন। আপনি আমাদেরকে সৎকর্মশীলদের 
মধ্যে পরিগণিত হওয়ার যোগ্য করে তুলেছেন। 
একটি বর্ণনায় এসেছে যে, মাসলামা যখন খলীফাকে কিছু অসীয়াত করে যাওয়ার 
অনুরোধ করেন তখন তিনি বলেন, সম্পদ কোথায় যে অসীয়াত করবো? মাসলামা 
বললেন, আমি এক লাখ দিরহাম আপনার নিকট পাঠাচ্ছি। সেই অর্থের ব্যাপারে 
অসীয়াত করে যাবেন। বললেন, এঁ অর্থ যেখান থেকে অন্যায়ভাবে নিয়ে এসেছো 
সেখানে ফিরিয়ে দাও । একথার পর মাসলামা কার্বায় ভেঙ্গে পড়েন ।$' 
রাজা’ ইবন হায়ওয়াকে ডেকে বললেন, তিনি যেন গোসল দেন, কাফন পরান এবং ধরে 
কবরে নামান । দাসীকে সুগন্ধির সাথে মিশ্ক মিশাতে নিষেধ করেন, ইট দিয়ে কবর 
পাকা করতেও বারণ করেন। কাফনের জন্য নিজেই পাচ প্রন্থ কাপড় নির্দিষ্ট করে 
দিয়েছিলেন এবং বলে রেখেছিলেন যে, হযরত ‘আবদুল্লাহ ইবন ‘উমার (রা) তীর 
খান্দানের মৃতদেরকে এভাবে কাফন পরাতেন। হযরত রাসূলে কারীমের (রা) কয়েক 
টুকরো নখ ও কয়েকটি কেশ চেয়ে এনে কাফনের মধ্যে দেওয়ার কথা বলে যান ॥৪৪ 
একেবারে অস্তিম সময়ে স্ত্রী ফাতিমা ও শ্যালক মাসলামা নিকটে বসা ছিলেন। 
তাদেরকে বলেন: 

L513 02+ pal 555 | oss Us 5) ol ss 9 
“আমার কাছ থেকে তোমরা একটু সরে যাও । আমি দেখতে পাচ্ছি, বিশাল সংখ্যক এক 
ধরনের সৃষ্টি (মাখলূক) আমার নিকট সমবেত হচ্ছে। তারা না জিন এবং না মানুষ৷” 
আল্লাহই জানেন, তারা কোন ধরনের মাখলূক ছিল। তারা কি আল্লাহ রাব্বুল 
‘আলামীনের ফেরেশতা ছিল, না অন্য কিছু। 
ফাতিমা ও মাসলামা দু'জনই তার কথা মত উঠে পাশের একটি কক্ষে গেলেন । সেখান 
থেকেই তারা নিম্নের এ আয়াতটি পাঠের আওয়াজ শুনতে পেলেন : 


88৬. প্রাগুক্ত-৫/২৯৯; আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪৩২, ৪৪০ 
88৭. আল-কামিল ফিল লুগাহ্‌ ওয়াল আদাব-১/১৩৯-১৪০ 
৪৪৮. তাবাকাত-৫/৩০০; ইবনুল জাওযী-২৮২ 


তাবি‘ঈদের জীবনকথা ১৯৯ 


www.amarboi.org 


zur BUSY) 04331 oS ye ES 3h LUilnss 531 0 A 
(AY : Jalil) AL 
ইহা আখিরাতের সেই আবাস যা আমি নির্ধারিত করি তাদের জন্য যারা এই পৃথিবীতে 
উদ্ধত হতে ও বিপৰ্যয় সৃষ্টি করতে চায় না। শুভ পরিণাম মুত্তাকীদের জন্য৷" 
অপর একটি বর্ণনায় এসেছে। একেবারে অন্তিম সময়ে স্ত্রী ফাতিমা স্বামীকে বললেন, 
আপনি মোটেই ঘুমাননি। আমি একটু সরে যাই, আপনি একটু ঘুমান । তারপর তিনি 
উঠে পাশের কক্ষে যান। একটু পরেই সেখান থেকে পূর্বে উল্লেখিত আয়াতটি পাঠ করার 
শব্দ শুনতে পান। তারপর কোন সাড়া শব্দ না পেয়ে তিনি তার সেবায় রত চাকরকে . 
ডেকে বলেন, দেখতো কি হলো? সে ছুটে গিয়ে দেখতে পায় খলীফা ঘাড় কাৎ করে পড়ে 
আছেন। সে চিৎকার দিয়ে উঠলে স্ত্রী ও মাসলামা ছুটে গিয়ে তাকে মৃত পান । মুখ 
কিবলার দিকে, একটি হাত মুখের উপর এবং আরেকটি হাত চোখের উপর রাখা । 
এভাবেই দুনিয়া থেকে বিদায় নেন হিজরী দ্বিতীয় শতকের প্রথম বছরে তৎকালীন বিশ্বের 
সবচেয়ে বেশী সৎ, আল্লাহভীরু ও মর্যাদাবান মানুষটি ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি 
রাজি‘“উন। সেটা ছিল হিজরী ১০১ সনের রজব মাসের ২০, মতান্তরে ২৪ অথবা ২৫ 
তারিখ, খ্রী. ৭১৯ সন।॥৪* তখন তার বয়স ছিল ৩৯ বছর কয়েক মাস, মতান্তরে ৪০ 
বছর কয়েক মাস। মোট দুই বছর পাচ মাস খিলাফতের মসনদে আসীন ছিলেন। 
খুনাসিরা মতান্তরে দায়রু সাম'আন-এ তাকে দাফন করা হয়।£** ম্নাসলামা ইবন 
‘আবদিল মালিক তার জানাযার নামায পড়ান ।**২ 


পরবর্তী খলীফা 
তিনি ইয়াধীদ ইবন ‘আবদিল মালিককে পরবর্তী খলীফা মনোনীত করে যান । অবশ্য 
একথাই সঠিক যে, তাঁর পূর্ববর্তী খলীফা সুলায়মান ‘উমারের পরে ইয়াধীদকে মনোনীত 
করে যান । মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন :*“* 

lis C2 ~~, oles x OT CARS d! Sl oS y 
‘বিষয়টি যদি আমার হাতে থাকতো তাহলে আমি মায়মূন ইবন মিহ্রান ও কাসিম ইবন 
মুহাম্মাদকে মনোনীত করতাম ।' 


সন্তান 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) চার স্ত্রী ছিলেন। প্রত্যেকেরই সন্তান ছিল। 
লুমাইস বিন্ত ‘আলীর ছিল তিন সন্তান ‘আবদুল্লাহ, বাকর, ও উম্মু ‘আম্মার । উম্মু 


৪৪৯. আল-কামিল ফিত তারীখ-৫/৬২ 

৪৫০. ড. ‘উমার ফাররূখ, তারীখুল আদাব আল-‘আরাবী-১/৬০৫ 
8৫১. তাবাকাত-৫/৩০১-৩০২; আল-কামিল ফিত তারীখ-২/৬২ 
8৫২. তারীখ আল-ইয়া‘কুবী-২/৩০৮ 

৪৫৩. প্রাগুক্ত 


২০০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘উছমান বিন্ত শুআইবের ছিল এক ছেলে- ইবরাহীম । ফাতিমা বিন্ত ‘আবদিল 
মালিকের ছিল তিন ছেলে- ইসহাক, ইয়াকুব ও মূসা । আর উম্মু ওয়ালীদের ছিল নয় 
ছেলে-মেয়ে । যথা : ‘আবদুল মালিক, ওয়ালীদ, ‘আসিম, ইয়াযীদ, ‘উবায়দুল্লাহ, 
‘আবদুল ‘আযীয, যাবানা, আমাতা ও উম্মু ‘আবদিল্পাহ । আল-ইয়া‘কুবী বলেন, মৃত্যুর 
সময় তিনি নয়জন পুত্র সন্তান রেখে যান।*“* তার জীবদ্দশায় অতি আদরের ছেলে 
‘আবদুল মালিকের মৃত্যু হয়। তিনি নিজ হাতে তাকে কবরে নামিয়ে মাটি সমান করেন। 
কবরের উপর মাথা ও পায়ের দিকে যয়তুনের দু'টি ডাল গেড়ে দেন। মানুষ 
তখন ‘উমারকে ঘিরে ছিল। তিনি দাড়িয়ে মৃত ছেলের উদ্দেশ্যে নিমের কথাগুলো 
উচ্চারণ করেন : 


Daye Se 3 dl ns bo cdl ably call I AS 3b da) 
sd indgie Sd abl ce sb Ng cl yw lbs aS Lb ddl), 
2S) cds cal Ijly ADS YD abl 5d cal dbl dye SH isl 
Lis, SLE 5h as me i Dit SU YS dy li or 

oll) <b Lally coypeS Gals call elas, 
‘আমার ছেলে! আল্লাহ তোমার প্রতি দয়া করুন৷ তুমি তোমার পিতার বাধ্য ছিলে। 
আল্লাহর কসম! আল্লাহ তোমাকে দান করার পর থেকে আমি তোমাকে নিয়ে সবসময় 
খুশী ছিলাম । আল্লাহর কসম! কখনো সে খুশী মাত্রাতিরিক্ত ছিল না। আল্লাহ যেখানে 
তোমাকে নিয়ে যাচ্ছেন সেখানে তোমাকে রাখার পর তোমার মধ্যে আমার জন্য আল্লাহর 
নিকট কিছুই প্রত্যাশা করি না। আল্লাহ তোমার গুনাহ্‌ মাফ করুন, তোমার ভালো কাজের 
বদলা দিন এবং খারাপ কাজ উপেক্ষা করুন । দূরের ও নিকটের যে কেউ তোমার জন্য 
সুপারিশ করেন, আল্লাহ এমন সকল সুপারিশকারীকে দয়া করুন। আমরা আল্লাহর 


ফয়সালায় রাজি এবং তার ইচ্ছা ও আদেশকে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল 
‘আলামীনের জন্য সকল প্রশংসা ।' 


জ্দ্র, শালীন ও রুচিশীল মানুষ ছিলেন 

তিনি ছিলেন অত্যন্ত বিন্য্র ও মিষ্টি-মধুর চরিত্রের মানুষ । কিছু বিশেষ লোক ছিলেন 
যাদের সাথে রাতের বেলা খিলাফতের বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন কিন্তু যখন তার 
ইচ্ছা হতো যে, এই লোকগুলো এখন উঠে যাক, তখন শুধু এতটুকু বলতেন যে- যদি 
আপনারা চান! 

একবার ‘আবদুল্লাহ ইবন হাসান তীর কিছু প্রয়োজনে খলীফা সুলায়মান ইবন ‘আবদিল 
মালিকের নিকট আসেন এবং ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযকে মাধ্যম বানান । এ 


8৫৪. আল-বায়ান ওয়াত তাবয়ীন-২/১৮২; জামহারাতু খুতাব আল-“‘আরাব-২/২১৭ 


২৬- তাবি‘ঈদের জীবনকথা ২০১ 


www.amarboi.org 


কারণে সময়ে সময়ে তার কাছে আসা-যাওয়া আরম্ভ করেন। একদিন ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয তাকে বলেন, আপনি আমার নিকট কেবল তখন আসবেন যখন 
ভিতরে প্রবেশের অনুমতি লাভ করেন। কারণ, আমার এটা পছন্দ নয় যে, আপনি আমার 
দরজায় এসে অনুমতি না পেয়ে ফিরে যান। 

একজন সদস্য প্লেগে আক্রান্ত হয়েছে। আপনি আপনার জন্মভূমিতে ফিরে যান । কারণ, 
আপনি আমার একজন অতি প্রিয় ব্যক্তি । 


একবার তিনি ভুলক্রমে সালাম না দিয়েই কিছু মানুষের নিকট বসে পড়েন। স্মরণ হলে 
উঠে দাড়িয়ে সালাম করে আবার বসেন 8৫ 


বিনয়, সাম্য ও নিরহঙ্কার মনের মানুষ 

খিলাফতের মসনদে আসীন হওয়ার পূর্বে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয ছিলেন একজন 
অহঙ্কারী ও বিলাসী মানুষ । অত্যন্ত দামী কাপড় পরতেন, মূল্যবান সুগন্ধি গায়ে লাগাতেন 
এবং গর্বভরে রাস্তায় চলতেন। তবে খলীফা হওয়ার সাথে সাথে তার স্বভাব-চরিত্রে 
বৈপ্ুবিক পরিবর্তন আসে । তিনি তার গর্ব-অহঙ্কারকে বিনয় ও নম্ৃতায় পরিবর্তন ঘটান । 
যখন তিনি মদীনার ওয়ালী ছিলেন তখন তার আচার-আচরণে পরিষ্কার বুঝা যেত, 
তিনি একজন ওয়ালী । তবে খলীফা হওয়ার পর কেউ বুঝতে পারতো না যে, তিনি 
একজন খলীফা । 

খলীফা হওয়ার পর যখন রাজকীয় বাহন এসে দাড়ালো তখন তিনি তাদেরকে একথা 
বলে ফিরিয়ে দেন যে, “আমার খচ্চরটিই আমার জন্য যথেষ্ট ।” যখন তিনি খচ্চরের 
উপর সোয়ার হয়ে চলতে যাবেন তখন কোতোয়াল বর্শা উঁচিয়ে আগে আগে চলতে 
চাইলো । তিনি তাকে একথা বলে বিদায় করেন যে, আমিও অন্য সাধারণ মুসলমানদের 
মত একজন মুসলমান । শাহী প্রাসাদে প্রবেশ করে দামী দামী পদদাসমূহ ছিড়ে ফেলার 
নির্দেশ দেন। খলীফাগণ যে মূল্যবান কার্পেট ও বিছানায় বসতেন তা বিক্রী করে সেই 
অর্থ বায়তুল মালে জমা দিয়ে দেন £১ 

লোকেরা যখন তার সম্মানে উঠে দাড়ালো, তিনি বললেন : “ওহে জনগণ! যদি আপনারা 
দাড়িয়ে থাকেন তাহলে আমিও দাড়িয়ে থাকবো । আপনারা বসলে আমিও বসবো। 
মানুষের কেবল আল্লাহর সামনেই দাড়ানো উচিত ।**' 

বানূ উমাইয়্যা খলীফাদের নিয়ম ছিল যখন তারা কোন জানাযায় যোগাদান করতেন তখন 
সর্বপ্রথম তাদের বসার জন্য এক ধরনের বিশেষ চাদর বিছানো হতো । একবার ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীয একটি জানাযায় যোগদান করেন এবং নিয়ম অনুযায়ী তার জন্যও 


8৫৫. ইবনুল জাওযী-৬২, ৬৩ 
৪৫৩. প্রাগুক্ত : ৫৩-৫৪ 
8৫৭. সীরাত ইবন ‘আবদিল হাকাম-৩০ 


২০২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


চাদর বিছানো হয়। তবে তিনি পা দ্বারা চাদরটি গুটিয়ে মাটিতে বসে পড়েন। সরকারী 
নিরাপত্তা প্রহরীদেরকে খলীফার সম্মানে উঠে দাড়াতে কঠোরভাবে নিষেধ করে দেন এবং 
তাদের সাথে সমাস্তরালভাবে পাশাপাশি বসতেন। তারা তাড়াহুড়ো করে আগে ভাগে 
সালাম দিত । তিনি তাদেরকে বলতেন, তোমরা প্রথমে সালাম করবে না; বরং আমাদের 
উপর এটা ওয়াজিব যে, আমরা তোমাদেরকে প্রথমে সালাম করি। 

গর্ব, অহঙ্কার ও আত্ম-অহমিকার প্রতি তার এতই ঘৃণা ছিল যে, যখন কোন ভাষণ 
দিতেন অথবা কিছু লিখতেন তখন যদি মনে সামান্য পরিমাণ গর্ব-অহঙ্কারের ভাব সৃষ্টি 
হতো তাহলে ভাষণ বন্ধ করে চুপ হয়ে যেতেন এবং লেখা কাগজটি ছিড়ে ফেলতেন। 
তারপর আল্লাহর নিকট ফরিয়াদের সুরে বলতেন: হে আল্লাহ! আমি আমার প্রবৃত্তির 
অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই ।£৫ 


তিনি বলতেন, আত্ম-অহঙ্কারের ভয়ে আমি বেশী কথা বলি না £৯ 


তিনি ছিলেন খলীফা এবং আমীরুল মু'মিনীন । তা সত্ত্বেও নিজেকে ব্যক্তি ‘উমারই মনে 
করতেন। একবার তার এক ভাই এসে বলে, “আপনি অনুমতি দিলে আমি আপনাকে 
উমার হিসেবে এমন কথা বলবো যা আজ আপনার পছন্দ হবে না, তবে আগামী দিনে 
পছন্দ হবে। আর তা না হলে আপনাকে আমীরুল মু'মিনীন মনে করেই কথা বলবো, যা 
আজ আপনার পছন্দ হবে কিন্ত আগামীকাল তা হবে অপছন্দ । বললেন, আমাকে তুমি 
‘উমার মনে করেই কথা বল যা আজ আমার অপ্রিয় হবে কিন্তু আগামীকাল হবে প্রিয় । 


সাধারণতঃ সকল জানাযায় তিনি অংশগ্রহণ করতেন এবং অন্য সাধারণ মুসলমানদের 
মত লাশের খাটিয়ায় কাধ দিতেন। একবার এক বৃষ্টির দিনে একটি জানাযার নামায 
পড়ান। ঘটনাক্রমে একজন মুসাফির এসে পড়ে । তার গায়ে কোন চাদর ছিল না । তিনি 
লোকটিকে নিকটে ডেকে নিয়ে নিজের গায়ের চাদরে তাকে জড়িয়ে নেন। 

একবার তিনি একটি গির্জায় যান। সেখানে দেখতে পান যে, কিছু লোক থালায় করে 
কিছু নিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন : এতে কি? লোকেরা বললো : গির্জার পাদরী 
মানুষকে আহার করাচ্ছেন। এরপর তার সামনেও একটি খাবারের থালা উপস্থাপন 
করা হলো। তাতে পেসৃতা ও বাদাম ছিল । তিনি জানতে চান অন্য থালাতেও একই 
খাবার আছে কিনা। তারা বললো : নেই । তিনি বললেন, তাহলে খাবারের থালাটি 
ফিরিয়ে নিয়ে যাও ।** 

বিনয় ও নম্রতার কারণে যে কোন প্রশংসাকারীকে ভীষণ অপছন্দ করতেন । একবার 
জনৈক ব্যক্তি সামনেই তার প্রশংসা করে। তিনি বলেন, আমার নিজের অন্তরের অবস্থা 
সম্পর্কে যতটুকু আমি জানি, তা যদি তোমার জানা থাকতো তাহলে তুমি আমার চেহারার 
দিকে তাকাতেই না। 


৪৫৮. ইবনুল জাওযী-৫৭, ৬৩, ৮৬ 
8৫৯. তারীখ আল-খুলাফা’-২৩৮ 
৪৬০. সীরাতু ইবন ‘আবদিল হাকাম-৫৫ 


তাবি‘ঈদের জীবনকথা ২০৩ 


www.amarboi.org 


তার এমন বিনয় ও নম্রতার ফলে যারা তাকে জাকজমকপূর্ণ অবস্থায় দেখতে চাইতো, 
চিনতেই পারতো না । হাকাম ইবন ‘উমার আর-রু‘আইনী বলেন, ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয একদল মানুষের নিকট থেকে উঠে আরেকদল মানুষের নিকট গিয়ে বসতেন । 
আগস্তকদের অনেকে যারা তাকে চিনতো না, জিজ্ঞেস করতো, আমীরুল মু'মিনীন কোন 
দলটির মধ্যে আছেন? যতক্ষণ আঙ্গুল দিয়ে দেখিয়ে না দেওয়া হতো যে, ইনি আমীরুল 
মু'মিনীন, তারা তাকে চিনতেই পারতো না। 
এমন বিনয় স্বভাব সত্বেও তার আত্মমর্যাদাবোধ ছিল টনটনে। খলীফা হওয়ার পর 
নিজের বংশের লোকদের সাথে মেলামেশা কমিয়ে দেন। তখন কেউ কেউ বলতো, তিনি 
অহঙ্কারী হয়ে গেছেন। এ কথা শুনে তিনি বলেন, প্রথমে আমি ছিলাম একটি বখাটে 
ছোকরা । বংশের লোকেরা বিনা অনুমতিতে আমার কাছে আসতো, আমার গালিচা- 
বিছানা দলে-মুচড়ে একাকার করে ফেলতো ৷ একজন শাসন কর্তৃত্বের অধিকারী ব্যক্তির 
যে কিছু ভিন্ন বৈশিষ্ট্য থাকা উচিত, তা ছিল না। তবে খলীফা হওয়ার পর আমি সিদ্ধান্ত 
নিয়েছি, হয় পূর্বের অবস্থায় থেকে আমি আমার অধিকার ক্ষুণু করার জন্য তাদেরকে 
শাস্তি দিব, না হয় তাদের সাথে মেলামেশা ছেড়ে দিব । যাতে তারা আমার অধিকার ক্ষুণু 
করার দুঃসাহস না করে। আমি এই শেষ পদ্থাটি অবলম্বন করেছি। আর অহঙ্কার! তাতো 
আল্লাহর চাদর, তা নিয়ে আমি টানাটানি করতে পারি কিভাবে?** 
দাস-দাসীদের সাথে তার আচরণ এমন সমতার রূপ নেয় যে, কখনো কখনো তিনি 
নিজেই চাকর-বাকরদের সেবায় লেগে যেতেন। একবার পাখা ঘুরাতে ঘুরাতে এক দাসী 
নিদ্রাকাতর হয়ে পড়ে। তিনি পাখাটি নিয়ে তাকেই বাতাস করতে থাকেন । দাসী চোখ 
মেলে মনিবকে বাতাস করতে দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে । তিনি তাকে শাস্ত করে 
বলেন, তুমিও তো আমার মত মানুষ, তোমারও তো গরম লাগতে পারে। যেভাবে 
পাখা ঘুরিয়ে তুমি আমাকে বাতাস করছিলে, তেমনি তোমাকেও বাতাস করা আমি সঙ্গত 
মনে করেছি ১২ 
কর্মচারী ও চাকর-বাকরদের বিশ্রামে বিঘ্ন ঘটাতেন না । তাদের বিশ্রামের সময় নিজের 
কাজ নিজে করে নিতেন। একদিন রাজা’ ইবন হায়ওয়ার সাথে কথা বলতে বলতে 
অনেক রাত হয়ে যায়। এক সময় বাতি দফ দফ করতে থাকে। পাশেই চাকর শুয়ে 
ছিল। রাজা' বললেন, তাকেই জাগিয়ে দিন সে ঠিক করুক । ‘উমার বললেন, না, তাকে 
ঘুমাতে দিন। রাজা’ নিজেই বাতি ঠিক করতে চাইলেন। কিন্তু অতিথির দ্বারা কাজ 
করানো ভদ্রতার পরিপন্থী, তাই তাকেও করতে দিলেন না । তিনি নিজেই উঠে গিয়ে 
চেরাগে যয়তুনের তেল ঢেলে ঠিক করে ফিরে এসে বললেন : “যখন আমি উঠেছিলাম 
ES NT NTI ‘উমার ইবন ‘আবদিল 
আছি ।** 


৪৬১. ইবনুল জাওযী : ১৭২-১৭৫ 
৪৬২. প্রাগুক্ত-১৭২ 

৪৬৩. আল-‘ইকদ আল-ফারীদ-২/৪২৫ 
২০৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের নিরাপত্তা বাহিনীর সদস্য আবু আবদিল মালিক 
বলেছেন, একবার ‘ঈদের দিন ‘উমার কাতানের জামা গায়ে দিয়ে এবং মাথায় টুপির 
উপর পাগড়ি পরে আমাদের নিকট আসলেন । আমরা দাড়িয়ে তাকে সালাম দিলাম । 
তিনি বললেন : থাম । আমি একা; আর আপনারা একদল । আমি আপনাদের সালাম 
দিব, আর আপনারা আমার সালামের জবাব দিবেন। একথা বলে তিনি সালাম দিলেন, 
আর আমরা তার সালামের জবাব দিলাম । আমরা তার বাহনের পশু হাজির করলাম, 
কিন্তু তিনি তাতে চড়লেন না । আমরা সকলে তার সাথে হেঁটে মসজিদে গেলাম । তারপর 
তিনি মিম্বরে উঠে এমন এক হৃদয়গ্রাহী ভাষণ দেন যে, ডানে-বায়ে সকল দিকের সকল 
মানুষ কাদতে আরম্ভ করে। তারপর তিনি ভাষণ শেষ করে নেমে পড়েন। রাজা ইবন 
হায়ওয়া তার নিকটে গিয়ে বলেন : আমীরুল মু'মিনীন এমন ভাষণ দিয়েছেন যে, 
লোকদের অন্তর বিগলিত হয়ে গেছে এবং তাদেরকে কাদিয়ে ছেড়েছেন। আর এমন 
সময় কথা বন্ধ করেছেন যখন তারা তা শুনতে আরো আগ্রহী হয়েছে। ‘উমার বললেন : 
রাজা’! আমি অহঙ্কার একেবারেই পছন্দ করিনে ।* 


শিষ্টাচারিতা, বুদ্ধিমত্তা ও উদারতা 

উমার ইবন ‘আবদিল ‘আযীয যৌবনের সূচনা পর্ব থেকে মৃত্যু পর্যন্ত একজন ক্ষমতাধর 
শাসন কর্তৃত্বরে অধিকারী মানুষ হিসেবে জীবন যাপন করেন। তবে সব সময় একজন 
বিচক্ষণ, বিনম্র ও ভারসাম্যপূর্ণ স্বভাবের মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন । একবার 
একজন খারিজী সুলায়মান ইবন ‘আবদিল মালিককে সমালোচনা ও নিন্দামন্দ করে। এই 
অপরাধে সুলায়মান লোকটিকে হত্যা করান। তবে হত্যার পূর্বে যখন তিনি ‘উমারের 
সাথে এ ব্যাপারে পরামর্শ করেন তখন তিনি বলেন : “আপনিও তার সমালোচনা ও 
নিন্দামন্দ করুন ৷”£** 

সুলায়মান ইবন ‘আবদিল মালিকের জীবদ্দশায় তো তিনি এই পরামর্শ দেন। কিন্তু তার 
মৃত্যুর পর তিনি নিজে যখন খলীফা হলেন তখন তা বাস্তবায়নের সময় আসে। 

সুতরাং একবার আঞ্চলিক কর্মকর্তা আবদুল হামীদ তাকে লিখে জানালেন, আমার 
এজলাসে এক ব্যক্তির বিরুদ্ধে এই অপরাধের মোকদ্দমা দায়ের করা হয়েছে যে, সে 
আপনাকে গালি দেয়। আমি তার শিরচ্ছেদের ইচ্ছা করেছিলাম । কিন্তু পরে তাকে এই 
ভেবে কারারুদ্ধ করেছি যে, এ ব্যাপারে আপনার মতামতটি জেনে নিই । জবাবে ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীয লিখলেন, যদি তুমি তাকে হত্যা করতে তাহলে আমি তোমার 
থেকে কিসাস নিতাম । অর্থাৎ বিনিময়ে তোমাকে হত্যা করতাম । একমাত্র রাসূলুল্লাহ 
(সা) ছাড়া আর কাউকে কেউ গালি দিলে তাকে হত্যা করা যায় না । এ কারণে তুমি 
ইচ্ছা করলে তাকে গালি দিতে পার, অন্যথায় তাকে মুক্তি দাও ।£** 


8৬৪. প্রাগুক্ত-২/৪৩৩; ৪/৯২-৯৩ 
8৪৬৫. ইবনুল জাওযী-৩৯ 
৪৬৬. তাবাকাত-৫/৩৭২ 


তাবি‘ঈদের জীবনকথা ২০৫ 


www.amarboi.org 


একবার তিনি মসজিদের মিন্বরে দাড়িয়ে ভাষণ দিচ্ছেন। এক ব্যক্তি বলে উঠলো, আমি 
যদি সাক্ষ্য দিই যে, আপনি একজন ফাসিক মানুষ । একথা শুনে শুধু এতটুকু বলেন যে, 
তুমি একজন মিথ্যাবাদী সাক্ষী । আমি তোমার সাক্ষ্য গ্রহণ করিনে। 

একবার জনৈক ব্যক্তি ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযকে একটি অসংগত কথা বলে । 
তিনি কোন উত্তর দিলেন না । লোকেরা বললো, আপনি চুপ করে আছেন কেন? বললেন, 
তাকওয়া আমার মুখে লাগাম লাগিয়ে দিয়েছে। একবার এক ব্যক্তি আরেক ব্যক্তি 
সম্পর্কে তাকে বলে, সে আপনাকে গালি দেয় । তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। 
লোকটি আবার বললো । তিনি আবার মুখ ফিরিয়ে নেন। তৃতীয়বার বললে তিনি বলেন, 
‘উমার তাকে এমন ঢিল দিচ্ছে যে, সে তা জানতেই পারেনা । 


একবার তিনি বাহনের পিঠে সোয়ার হয়ে কোথাও যাচ্ছেন। এক ব্যক্তি সোয়ারীর সামনে 
পড়ে গেল। সে রাগের সাথে বলে উঠলো : তুমি দেখতে পাও না? যখন সব 
সোয়ারীগুলো পার হয়ে গেল তখন লোকটি বলে উঠলো : এমন কেউ কি আছে যে তার 
বাহনের পিঠে আমাকে উঠিয়ে নিতে পারে? ‘উমার ইবন ‘আবদিল ‘আধীয তার দাসকে 
নির্দেশ দিলেন তাকে তার বাহনের পিঠে উঠিয়ে ‘খাছমিয়া’ পর্যন্ত পৌছে দিতে । 


একদিন রাতে তিনি মসজিদে গেলেন । এক ব্যক্তি শুয়ে ছিল । অন্ধকারে লোকটির পায়ের 
সাথে ঠোকর খেলেন। লোকটি উত্তেজিত কণ্ঠে বলে উঠলো : তুমি কি পাগল! তিনি শুধু 
বললেন : না । তবে সাথে থাকা চাকরটি লোকটির এমন অমার্জিত আচরণের জন্য শাস্তি 
দিতে চাইলো । কিন্তু ‘উমার তাকে থামিয়ে দিয়ে বললেন, সে তো শুধু আমার কাছে 
জানতে চেয়েছে, আমি পাগল কিনা । আমি তার জবাবে বলেছি, না। 

একবার এক ব্যক্তি তাকে ভীষণ কটু কথা বলে । তিনি বললেন, তুমি চাচ্ছো যে, আমি 
রাষ্টরন্ষমমতার অহঙ্কারে তোমার সাথে এমন আচরণ করি যা তুমি কিয়ামতের দিন আমার 
সাথে করবে। একথা বলে তাকে ক্ষমা করে দেন। 

একদিন তিনি দুপুরের বিশ্রামের জন্য উঠছেন, এমন সময় এক ব্যক্তি কাগজের একটি 
বাণ্ডিল হাতে নিয়ে এগিয়ে এলো এবং বাণ্ডিলটি তার দিকে ছুড়ে দিল । তিনি মুখ ফিরিয়ে 
সেদিকে তাকাতেই বাণ্ডিলটি তার মুখে এসে পড়লো ।. এতে তিনি মুখে চোট পেলেন 
এবং রক্তও বের হলো। তিনি একটুও উত্তেজিত না হয়ে তার আবেদন পত্রটি পাঠ 
করলেন এবং তার প্রয়োজন পূরণের নির্দেশ দিলেন। 

একবার প্রতিবেশীর এক ছেলে তার এক ছেলেকে মারে। লোকেরা ছেলেটিকে ধরে তার 
স্ত্রী ফাতিমার নিকট নিয়ে আসে । ‘উমার তখন অন্য একটি কক্ষে ছিলেন। হৈ চৈ শুনে 
বেরিয়ে আসেন। এ সময় একজন মহিলা এসে বলে, এ আমার ছেলে এবং পিতৃহীন 
ইয়াতীম । ‘উমার তাকে জিজ্ঞেস করেন, এই ইয়াতীম ছেলে কি ভাতা পায়? সে বলে : 
না। তিনি সেই ছেলেটির নাম ভাতাপ্রাপ্ত শিশুদের তালিকায় লিখে নেওয়ার নির্দেশ 
দেন। স্ত্রী ফাতিমা তখন বলেন : যদি আমার ছেলেকে সে আবারও না মারে তাহলে 
আল্লাহ তার সাথে যেন এমন আচরণ করেন। তিনি বললেন : তুমি তো তাকে ভয় 
পাইয়ে দিলে। 


২০৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


' একবার তিনি এক ব্যক্তির উপর ভীষণ ক্রুদ্ধ হলেন এবং তার শরীর থেকে কাপড় খুলে 
: চাবুক লাগাতে চাইলেন কিন্তু চাবুক লাগানোর সময় তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে 
বলেন, যদি আমি ক্রুদ্ধ অবস্থায় না থাকতাম তাহলে তাকে শাস্তি দিতাম । তারপর এ 
আয়াতটি তিলাওয়াত করেন : 

(OYE : olns J) oll oF oslally Bl cxeblSlls 
‘এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল ।**৭ 


ধৈর্য ও সহনশীলতা 

একটা সময়ে ‘উমার ইবন ‘আবদিল ‘আধীযের উপর হঠাৎ করে যেন বিপদ-আপদের 
পাহাড় ভেঙ্গে পড়ে । তীর সর্বাধিক প্রিয় তিন ব্যক্তি অল্প দিনের ব্যবধানে মৃত্যুবরণ করে। 
তারা হলো পুত্র আবদুল মালিক, ভাই সাহ্‌ল ইবন ‘আবদিল ‘আযীয এবং অতি বিশ্বস্ত 
খাদেম মুযাহিম। এ সময় তিনি কেবল ধৈর্য ধারণই করেননি, বরং যে দৃঢ়তা অবলম্বন 
করেন তা দেখে লোকেরা অবাক হয়ে যায়। তিনি যখন পুত্র আবদুল মালিকের দাফন 
কাজে ব্যস্ত তখন এক ব্যক্তি বাম হাতে ইঙ্গিত করে বলে, আল্লাহ আমীরুল মু'মিনীনকে 
তার এই ধৈর্যের বদলা দিন । তিনি লোকটির ভুল শুধরে দিয়ে বলেন, কথার মধ্যে বাম 
হাতে ইঙ্গিত করবে না, ডান হাতে করবে। লোকটি মন্তব্য করে : আমি আজকের মত 
এত বিস্ময়কর ঘটনা আর দেখিনি । একজন মানুষ তার সর্বাধিক প্রিয় সন্তানকে দাফন 
করছে, অথচ সে সময়ও তার ডান-বাম হাতের কথাও স্মরণ আছে। 


উপরোক্ত ব্যক্তিবর্গের মৃত্যুর পর মানুষ সমবেদনামূলক যত কথা বলেছে, তিনি জবাবে 
কেবল ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করতেন । একবার রাবী‘ ইবন সুবরা তাঁর কাছে আসেন 
এবং বলেন, ‘আল্লাহ তা'আলা আপনাকে অশেষ প্রতিদান দিন। আমি এমন কোন ব্যক্তি 
দেখি না যার উপর মাত্র কয়েক দিনের ব্যবধানে এত সব মুসীবত আপতিত হয়েছে। 
আল্লাহর কসম! আমি আপনার পুত্রের মত কোন পুত্র, আপনার ভাইয়ের মত কোন ভাই 
এবং আপনার চাকরের মত কোন চাকর আর কখনো দেখিনি । একথা শুনে ‘উমার মাথা 
নীচু করে ফেলেন। রাবী‘র পাশে আরেক ব্যক্তি বসা ছিল। সে বললো, আপনি তো 
আমীরুল মু'মিনীনকে অস্থির করে ফেললেন । একথা শুনে ‘উমার মাথা উঁচু করলেন এবং 
বললেন : রাবী'! তুমি কি বললে? রাবী' তার কথার পুনরাবৃত্তি করলেন । তিনি বললেন : 
সেই সত্তার শপথ! যিনি তাদের মৃত্যুর ফয়সালা করেছেন। এ আমার পছন্দ নয় যে, 
এসব ঘটনা না ঘটতো। আবদুল মালিকের মৃত্যুর পর তিনি যে ভাষণটি দেন তাতে 
বলেন, জন্মের পর থেকে সে ছিল আমার অন্তরের সন্তুষ্টি ও চোখের প্রশান্তি । কিন্তু 
আজকের মত এত প্রশান্তি আর কখনো অনুভব করিনি । তারপর তিনি মাতম ও শোক 
পালন না করার নির্দেশ জারী করেন।১” 


৪৬৭. ইবনুল জাওযী : ১৭৬-১৭৮ 
৪৬৮. প্রাগুক্ত : ২৬৪-২৬৫ 


তাবি‘ঈদের জীবনকথা ২০৭ 


www.amarboi.org 


সততা ও আমানতদারী 

একজন খলীফার জিম্মাদারীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমানতটি আসে তা হলো 
‘বায়তুল মাল’ বা সরকারী অর্থ ভাণ্ডার। এ কারণে তার সততার মাপকাঠি এটাকেই 
নির্ধারণ করা যায়। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের জীবনের বিভিন্ন ঘটনা প্রমাণ করে 
যে, এই মাপকাঠির নিরিখে তার সততার পাল্লা সর্বদাই ভারী থেকেছে। 

তিনি বায়তুল মালের বাতি জ্বালিয়ে খিলাফতের কাজ করতেন । কিন্তু যখন ব্যক্তিগত 
কাজ করার প্রয়োজন হতো তখন সরকারী বাতি নিভিয়ে দিয়ে নিজের ব্যক্তিগত বাতিটি 
জ্বালিয়ে নিতেন ।*** 

ফুরাত ইবন মাসলাম প্রতি জুমাবারে তার সামনে সরকারী কাগজপত্র উপস্থাপন করতো । 
একদিন কাগজপত্র উপস্থাপন করা হলো । তিনি সেই কাগজ থেকে এক বিঘৎ পরিমাণ 
সাদা কাগজ নিজের ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করেন। যেহেতু তার সততা ও 
আমানতদারীর কথা ফুরাতের জানা ছিল। এ কারণে তিনি মনে করলেন, হয়তো 
আমীরুল মু'মিনীন ভুল করে ফেলেছেন। পরের দিন খলীফা ফুরাতকে কাগজপত্রসহ 
ডেকে পাঠালেন। তিনি আনলেন এবং তীকে অন্য আরেকটি কাজে কোথাও পাঠালেন। 
তিনি ফিরে এলে খলীফা বললেন, আমি এখনো তোমার কাগজগুলো দেখতে পারিনি । 
এখন নিয়ে যাও, আমি তোমাকে ডেকে পাঠাবো । তিনি বাড়ীতে গিয়ে কাগজপত্রগুলো 
খুলে দেখতে পান যে, আগের দিন তিনি যে পরিমাণ কাগজ নিয়েছেন, ঠিক সেই 
পরিমাণ কাগজ এতে রেখে দিয়েছেন। 

বায়তুল মালের অর্থ দিয়ে গরীব-মিসকীন ও সরকারী অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা 
করা হতো । কখনো তিনি এর কোন সুবিধা গ্রহণ করতেন না, তেমনিভাবে তীর পরিবার 
তথা খান্দানের কাউকে এর সুবিধা ভোগ করতে দিতেন না নির্দেশ দিয়ে রেখেছিলেন, 
এই অতিথি আপ্যায়নশালার পাকঘর থেকে যেন তার ওজু-গোসলের পানি গরম করা না 
হয়। একবার তার অজ্ঞাতে চাকর এক মাস সেখান থেকে ওজুর পানি গরম করে। তিনি 
জানতে পেরে সমপরিমাণ জ্বালানী কাঠ কিনে সরকারী পাকঘরে জমা করান । আরেকবার 
সরকারী কয়লায় গরম করা পানি দিয়ে ওজু করতে অস্বীকৃতি জানান। একবার চাকরকে 
এক টুকরো গোশৃত ভুনে আনতে বলেন। সে সরকারী পাকঘর থেকে ভুনে আনলে 
বলেন, ওটা তুমি খাও । তোমার ভাগ্যে লেখা ছিল, আমার ভাগ্যে নয়।*** 


তার এমন অবস্থা দেখে লোকেরা বললো, যদি আপনি এমনিভাবে সরকারী পাক ঘরের 
খাবার পরিহার করতে থাকেন তাহলে অন্যরাও পরিহার করতে থাকবে । একথার পর 
তিনি খাবারের মূল্য বায়তুল মালে জমা করে অতিথিদের সাথে আহারে অংশগ্রহণ 
করতে থাকেন। 


৪৬৯. তাবাকাত-৫/৩৯৫ 
৪৭০. প্রাগুক্ত-৫/৩৮৪-৩৮৫ 


২০৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


একবার তিনি চাকর মুযাহিমকে বললেন, আমার জন্য একটি রিহ্ল (কুরআন শরীফ 
রেখে পাঠের জন্য বিশেষভাবে তৈরি কাঠের মঞ্চ) কিনে আন । সে একটি রিহ্ল নিয়ে 
আসলো । তার ভীষণ পছন্দ হলো। জানতে চাইলেন, কোথা থেকে এনেছো? সে বললো, 
সরকারী গুদামে এই কাঠটি পেয়েছি এবং তা দিয়ে রিহূলটি তৈরি করেছি । বললেন, 
বাজারে যাও এবং এর কত দাম হয় দেখ । সে রিহ্‌লটি নিয়ে বাজারে গেল এবং আধা 
দীনার দাম উঠলো। সে ফিরে এসে জানালো তিনি বললেন, তোমার মৃত কি? আমি 
যদি বায়তুল মালে এক দীনার জমা করি তাহলে কি দায়মুক্তি হবে? সে বললো, দাম তো 
আধা দীনার, এক দীনার দেবেন কেন। বললেন, বায়তুল মালে দুই দীনার জমা 
করে দাও 18" 

তিনি কখনো সরকারী জিনিস-পত্র নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতেন না। 
একবার তার এক দাস সরকারী ডাকবাহী ঘোড়ার পিঠে এক ব্যক্তিকে বহন করে। তিনি 
তা অবগত হয়ে তাদেরকে ডেকে এই বহনের পারিশ্রমিক নির্ধারণ করে তা বায়তুল মালে 
জমা দানের নির্দেশ দেন।€"২ 


se 2) 0 de Lad 12 OS yl a6 C2 pF Of A Alb 
Jd 32 58 ta BS L9 Si> CIS JUS oc SSH AY Al 


করা হতো। একবার তার অনুমতি ছাড়া তার এক দাস ডাকবাহী পশুর পিঠে এক 
ব্যক্তিকে বহন করে। তিনি জানতে পেরে তাকে ডাকেন এবং বলেন, এই বহনের জন্য 
ভাড়া নির্ধারণ করে তা বায়তুল মালে জমা না দিয়ে এখান থেকে যেতে পারবে না ।' 
একবার বায়তুল মাল থেকে মিশ্ক বের করে তার সামনে রাখা হয়। এর সুগন্ধি তার 
মস্তিষ্কে ঢুকে যেতে পারে এ ভয়ে সাথে সাথে নাক বন্ধ করে ফেলেন । তার পাশে বসা 
এক ব্যক্তি বললো, সুগন্ধির একটু ঘ্রাণ নিলে এমনকি ক্ষতি হতে? বললেন, মিশ্‌ক 
কেবল সুগন্ধির জন্য ছাড়া আর কি জন্য খরীদ করা হয়? "* 


একবার এক ব্যক্তি তার জন্য বেশ কিছু খেজুর পাঠালো । লোকেরা খেজুর সামনে এনে 
রাখলো। জিজ্ঞেস করলেন, কিভাবে আনা হলো? বলা হলো, সরকারী ডাকের ঘোড়ার 
পিঠে। তিনি সমস্ত খেজুর বাজারে নিয়ে বিক্রী করার নির্দেশ দিলেন। খেজুর বাজারে 
আনা হলে মারওয়ান বংশের জনৈক ব্যক্তি তা ক্রয় করে এবং পরে তা উপহার হিসেবে 
‘উমারের নিকট পাঠায়। খেজুর সামনে আনা হলে বললেন, এতো পূর্বের সেই খেজুর । 
একথা বলে নিজে খাওয়ার জন্য কিছু সামনে রেখে দিয়ে অবশিষ্ট খেজুর পরিবারের জন্য 
পাঠিয়ে দেন। তবে খেজুরের মূল্য নিজে বায়তুল মালে জমা দেন। 


8৭১. প্রাগুক্ত-৫/৩৭০ 
8৪৭২. কিতাবুল খারাজ-১৮৬ 
8৭৩. ইবনুল জাওযী-১৬২ 


২৭-_ তাবি‘ঈদের জীবনকথা ২০৯ 


www.amarboi.org 


একবার অনেক সরকারী আপেল আসলো । তিনি জনগণের মধ্যে বণ্টন করছেন। এমন 
সময় তার ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে একটি আপেল উঠিয়ে নিয়ে কামড় বসিয়ে 
দিল । তিনি মা‘সূম বাচ্চাটির মুখ থেকে ফলটি কেড়ে নিলেন। বাচ্চাটি কান্না শুরু করে 
দিল এবং মার কাছে গিয়ে অভিযোগ করলো । মা বাজার থেকে আপেল আনিয়ে সন্তানের 
হাতে দিয়ে তাকে শান্ত করেন। আপেল বণ্টন শেষে তিনি ঘরে এসে আপেলের ড্রাণ 
পেলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন : ফাতিমা! কোন সরকারী আপেল তোমার কাছে এসে 
পড়েনি তো? স্ত্রী ঘটনা খুলে বললেন তিনি তখন একজন অপরাধীর সুরে বললেন : 
“আল্লাহর কসম! আমি ওর মুখ থেকে কেড়ে নিইনি, বরং আমি যেন আমার অন্তর 
থেকে কেড়ে নিয়েছিলাম। তবে আমার মোটেই মনঃপূত ছিল না যে, আমি মুসলিম 
জনগণের অংশের একটি আপেলের বিনিময়ে আল্লাহর নিকট নিজেকে একেবারেই ধ্বংস 
করে দিই ॥£** 


লেবাননের মধু তার খুব প্রিয় ছিল । একবার তিনি কথা প্রসঙ্গে সেই মধু খাওয়ার ইচ্ছা 
প্রকাশ করলেন। স্ত্রী ফাতিমা স্বামীর ইচ্ছা পূরণের জন্য লেবাননের ওয়ালী ইবন 
মা‘দিকারিবকে বিষয়টি জানালেন । তিনি অনেক মধু পাঠিয়ে দিলেন । ফাতিমা সেই মধুর 
কিছু অংশ ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) সামনে উপস্থাপন করলেন । তিনি মধু 
দেখে বললেন, মনে হচ্ছে তুমি ইবন মা‘দিকারিবকে মধু পাঠাতে বলেছিলে এবং তিনিই 
পাঠিয়েছেন। এরপর তিনি সব মধু বিক্রী করে তার অর্থ বায়তুল মালে জমা করে দেন। 
ইবন মা‘দিকারিবকেও লেখেন : তুমি ফাতিমার কথামত মধু পাঠিয়েছো। ভবিষ্যতে যদি 
আর কখনো এমন কর তাহলে তোমার এই পদে থাকার অধিকার হারাবে । তোমার 
চেহারাও আর আমি দেখবো না 8% 

একবার তার সন্তানসম্ভবা স্ত্রীর জন্য কিছু দুধের প্রয়োজন পড়লো। দাসী 
একটি পেয়ালায় করে কিছু দুধ আনলো সরকারী মেহমানখানা থেকে । ফেরার পথে 
‘উমারের সামনে পড়ে গেল তিনি পেয়ালায় কি তা জানতে চাইলেন দাসী বললো : 
বেগম সাহেবার জন্য দুধের প্রয়োজন ছিল। যদি এ সময় তাকে দুধ না দেওয়া 
হয় তাহলে গর্ভপাতের আশঙ্কা আছে। এজন্য এই দুধ্টুকু সরকারী মেহমানখানা থেকে 
নিয়ে এসেছি। 

একথা শুনে তিনি দাসীর হাতটি ধরে চিল্লাতে চিল্লাতে বেগমের নিকট টেনে নিয়ে আসেন 
এবং বলেন : যদি গর্ভস্থ সন্তান ফকীর-মিসকীনদের খাবার ছাড়া আর কোন কিছুতে গর্ভে 
না থাকে তাহলে আল্লাহ যেন তাকে না রাখে । স্বামীর এমন অসন্তুষ্টি দেখে স্ত্রী সে দুধ 
ফেরত পাঠান ॥** 

খিলাফতের মসনদে আসীন হওয়ার পর হাদিয়া-তোহফা লেনদেন একেবারেই বন্ধ করে 


8৭8. প্রাগুক্ত 
৪৭৫. প্রাগুক্ত-১৫৮ 
৪৭৬. তাবাকাত-৫/৩৭৯ 


২১০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


দেন। একবার জনৈক ব্যক্তি তাকে কিছু আপেল ও আরো কিছু ফল হাদিয়া পাঠায়, তিনি 
তা ফেরত পাঠান । প্রেরক তাকে বললেন, হাদিয়া তো রাসূলুল্লাহ (সা)ও গ্রহণ করতেন । 
জবাবে তিনি বললেন : যা ছিল রাসূলুল্লাহর (সা) জন্য হাদিয়া তা আমাদের জন্য ও 
আমাদের পূর্ববর্তীদের জন্য ঘুষ 8 

একবার তীর ছোট্ট মেয়ে মতির একটা দানা পিতার নিকট পাঠিয়ে দিয়ে এরকম 
আরেকটি দানা পাঠাতে বললো । যাতে দুটো দিয়ে কানের এক জোড়া গহনা করতে 
পারে। তিনি মেয়ের নিকট আগুনের দু'টি অঙ্গার পাঠিয়ের দেন এবং সেই সাথে একথাও 
বলে দেন যে, যদি তুমি এই অঙ্গার কানে ধারণ করতে পার তাহলে আমি তোমার জন্য 
মতির জোড়া পাঠিয়ে দেব ।** 


পূর্ববর্তী খলীফাগণ খুনাসিরাতে বহু ভবন নির্মাণ করেন । যেহেতু এগুলো বায়তুল মালের 
অর্থে নির্মিত হয়েছিল, এ কারণে যখন ‘উমার সেখানে যান তখন এঁ সকল ভবনে না উঠে 
খোলা মাঠে তাবু টানিয়ে অবস্থান করেন ।£* 


সাহসী ও স্বাধীনচেতা 

খিলাফতের দায়িত্ব লাভের পূর্বে যদিও তিনি সর্বদা অন্য খলীফাদের অধীনস্থ ও 
প্রভাবাধীনে ছিলেন তথাপি খলীফাদের সামনে প্রতিটি ক্ষেত্রে নিজের স্বাধীনতা ও 
স্বকীয়তা বজায় রাখেন । খলীফা ওয়ালীদ ইবন ‘আবদিল মালিক তাকে পরবর্তী খলীফা 
হিসেবে সুলায়মান ইবন ‘আবদিল মালিকের বাই'আত (আনুগত্যের শপথ) প্রত্যাহার 
করতে বলেন । তিনি স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়ে বলেন, হে আমীরুল মু'মিনীন! আমরা 
একই সাথে আপনাদের দু'জনের বাই‘আত করেছি । এজন্য এখন এ কেমন করে সম্ভব 
যে, তার বাই‘আত প্রত্যাহার করে আপনার বাই‘আত বহাল রাখি? 


একবার ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয ও খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিকের 
দাসদের মধ্যে মারামারি হয়। ‘উমার গেছেন সুলায়মানের নিকট । সুলায়মান তাকে 
বললেন, এ কেমন কথা যে, আপনার দাসেরা আমার দাসদের মারলো? ‘উমার বললেন, 
আপনার বলার পূর্বে আমি এ ঘটনা সম্পর্কে কিছুই শুনিনি । সুলায়মান বললেন, আপনি 
মিথ্যা বলছেন। ‘উমার বললেন, আপনি বলছেন যে, আমি মিথ্যা বলছি। অথচ আমার 
বুদ্ধি-বিবেক হওয়ার পর থেকে আমি কখনো মিথ্যা বলিনি । আল্লাহর যমীন প্রশস্ত যা 
আপনার সাহচর্য থেকে আমাকে মুখাপেক্ষীহীন করতে পারে। একথা বলে তিনি খলীফা 
সুলায়মানের দরবার থেকে উঠে চলে যান এবং মিসরে চলে যাওয়ার প্রস্তুতি নিতে 
থাকেন । অবশেষে সুলায়মান তাকে ডেকে মিটমাট করে নেন। 


একবার খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিকের নিকট তাঁর পুত্র আইউব বসে 


৪৭৭. ইবনুল জাওযী-১৬০ 
৪৭৮. সীরাতু ইবন ‘আবদিল হাকাম-১৬৩ 
৪৭৯. তারীখ আল-ইয়া*কুবী-২/৩৬৮ 


তাবি'ঈদের জীবনকথা ২১১ 


www.amarboi.org 


ছিলেন। এই আইউবকে তিনি পরবর্তী খলীফা হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। এ সময় 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয আসেন। এক ব্যক্তি কোন এক খলীফার বেগমদের 
পায় না। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এমন কথা শুনে অত্যন্ত বিস্ময়ের সাথে বললেন, 
সুবহানাল্লাহ! কুরআন মাজীদ কোথায়? সুলায়মান চাকরকে ডেকে বললেন, এ ব্যাপারে 
খলীফা আবদুল মালিক যে অসীয়াত নামা লিখে গেছেন সেটি নিয়ে এসো । ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয একটু বিদ্রপের সুরে বলেন, মনে হচ্ছে আপনি কুরআন আনতে 
বলছেন। আইডউব এ বিদ্বপাত্মক কথা শুনে বললো, আমীরুল মু’মিনীনের মজলিসে বসে 
যদি কেউ এমন কথা বলে তাহলে তার ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা উচিত । 
সাথে সাথে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয বলেন, তুমি যদি খলীফা হও তাহলে সাধারণ 
মানুষ এর চাইতেও বেশী কষ্ট পাবে। খলীফা সুলায়মান দু'জনের কথার মধ্যে হস্তক্ষেপ 
করেন এবং আইউবকে তিরস্কার করে বলেন, ‘উমারকে তুমি এমন অশোভন কথা 
বললে? ‘উমার নমনীয় কণ্ঠে বললেন, আমিও তো তাকে কঠিন কথা শুনিয়ে দিয়েছি। 
তার এমন সাহস ও স্বাধীনচিত্ততার ফলাফল এই দাড়িয়েছিল যে, তিনি অবলীলায় 
খলীফাদেরকে সব রকমের নৈতিক উপদেশ দিতেন এবং তাদের কোন ধরনের 
অসন্তষ্টিকে মোটেই পরোয়া করতেন না। একবার তিনি খলীফা ‘আবদুল মালিক ইবন 
মারওয়ানকে একটি চিঠিতে লেখেন : 

“আপনি একজন রাখাল মাত্র এবং প্রত্যেক রাখালকে তার পশুর ব্যাপারে জিজ্ঞেস করা 
হবে। আনাস ইবন মালিক (রা) আমাকে একটি হাদীছ শুনিয়েছেন। হাদীছটি তিনি 
রাসূলুল্লাহর (সা) মুখ থেকে শুনেছেন। এক আল্লাহ তোমাদের সকলকে কিয়ামতের দিন 
সমবেত করবেন ৷ আল্লাহর চাইতে বেশী সত্যভাষী আর কে হতে পারে?” 

একবার খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিক হজ্জের উদ্দেশ্যে রওয়ানা দিলেন, 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীযও সঙ্গে ছিলেন। ‘আসফান নামক স্থানের কাছাকাছি পৌছে 
খলীফা তার লোক-লক্কর, তাবু ও সাজ-সরঞ্জাম দেখে বিস্ময় ও আত্মঅহমিকার ঘোরে 
ডিমারকে জিজ্ঞেস করেন, এসব জিনিস তুমি কোন দৃষ্টিতে দেখছো? ‘উমার বললেন, 
আমার মনে হচ্ছে, দুনিয়া দুনিয়াকে ভক্ষণ করছে। এ ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ 
করা হবে। আরাফাতে অবস্থানকালে বৃষ্টির সাথে বিদ্যুৎও চমকাতে থাকে । সুলায়মান 
ভয়ে জড়সড় হয়ে উটের পিঠে হাওদার মধ্যে মাথা নীচু করে বসে থাকেন। 
তীর এমন বেহাল অবস্থা দেখে ‘উমার বলেন, এ বৃষ্টি তো আল্লাহর দয়া ও অনুগ্রহ 
হিসেবে এসেছে। যদি তীর গজব ও শাস্তি হিসেবে আসতো তাহলে আপনার অবস্থা 
কেমন হতো? 

আরেকবার এক মরুভূমিতে এ রকম একটি ঘটনার অবতারণা হয়। খলীফা সুলায়মান 
এতই ভয় পেয়ে গেলেন যে, তিনি এক লাখ দিরহাম গরীব-দুঃখীদের মধ্যে বিলিয়ে 
দেওয়ার জন্য ‘উমারের হাতে তুলে দিলেন । যাতে দানের বরকতে বজ্র-বিদ্যুতের বিপদ 


২১২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


\ 


দূর হয়ে যায়। ‘উমার তাকে বললেন, এর চাইতেও ভালো একটি কাজ আছে। 
সুলায়মান জানতে চাইলেন, সেটি কী? কিছু লোকের জবর-দখলকৃত বিষয়-সম্পত্তি 
আপনার নিকট আছে। তারা আপনার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু এখনো পৌছাতে 
পারেনি । তাদের সেই সব জিনিস ফিরিয়ে দিন। সুলায়মান সকল বিষয়-সম্পত্তি 
ফেরত দেন”? 

গাত্তীর্য 

গাম্ভীৰ্য ও স্বচ্ছতার কারণে কোন রকম শোর-গোল, হৈ চৈ মোটেই পছন্দ করতেন না। 
একবার এক ব্যক্তি তার সামনে উঁচুস্বরে কথা বললে তিনি তাকে সতর্ক করে দিয়ে 
বলেন, কথা এতটুকু জোরে বলাই যথেষ্ট যে, উদ্দিষ্ট ব্যক্তিটি তা শুনতে পায় । 

কোন রকম হাস্য-রসিকতা তার একেবারেই পছন্দ ছিল না । একবার ‘উমাইয়া খান্দানের 
কিছু লোক তার মজলিসে সমবেত হয় এবং হাস্য-রসিকতামূলক কথাবার্তা বলতে আরম্ভ 
করে। তিনি বিরক্ত হয়ে বলেন, তোমরা কি এজন্য সমবেত হয়েছো? হয় কুরআন কারীম 
সম্পর্কে আলোচনা কর, নয়তো কম সে কম ভদ্রোচিত আলোচনা কর” 

দেহের যে সকল অঙ্গ-প্রতঙ্গের নাম উচ্চারণ করতে লজ্জা পেতেন, উচ্চারণ করতেন না। 
একবার তার বগলে একটা ফোড়া বের হয়। লোকেরা জানতে চাইলো ফোড়াটি কোথায় 
বের হয়েছে। যেহেতু বগল কথাটি উচ্চারণ করা পসন্দ করতেন না, এ কারণে কথাটি 
এভাবে বলেন : আমার হাতের অভ্যন্তরে । 

একবার এক মজলিসে জনৈক ব্যক্তির মুখ থেকে বের হয়: “তোমার বগলের নীচে”-- 
কথাটি । সাথে সাথে তিনি বলেন, এর চেয়ে মার্জিত ভাষায় কেন কথা বলো না? 
লোকেরা বললো, সেই মার্জিত ভাষাটি কি? তিনি বললেন, “হাতের নীচে” বলাই 
উত্তম ছিল ।৪”২ 


দয়া-মমতা 

দয়া-মমতায় ভরা অত্যন্ত নরম মনের মানুষ ছিলেন। একবার এক বেদুঈন মন গলানো 
ভাষায় নিজের প্রয়োজনের কথা উপস্থাপন করে, তাতে তিনি এতই প্রভাবিত হন যে, 
কেঁদে ফেলেন। তার এ দয়া-মমতা কেবল মানুষের ক্ষেত্রে সীমিত ছিল না, বরং জীব- 
জত্তকেও কোন রকম কষ্ট দেওয়া সহ্য করতে পারতেন না । তার একটি অতিরিক্ত খচ্চর 
ছিল। চাকর সেটি ভাড়ায় খাটাতো । প্রতিদিন সাধারণতঃ এক দিরহাম আয় হতো । 
চাকরটি একদিন দেড় দিরহাম নিয়ে আসে । তিনি এই অতিরিক্ত অর্থ কিভাবে হলো তা 
জানতে চাইলেন। চাকরটি বললো, আজ বাহনের চাহিদা ছিল অন্য দিনের তুলনায় 


৪৮০. ‘আবদুস সালাম নাদবী-৭৭ 
৪৮১. ইবনুল জাওযী-৬৩ 
৪৮২. প্রাগুক্ত-৬৪ 


তা্বি'ঈদের জীবনকথা ২১৩ 


www.amarboi.org 


bed 


বেশী। এ জবাবে তিনি সন্তুষ্ট হলেন না । তিনি ধারণা করলেন, চাকরটি তাকে বেশী 
খাটিয়েছে। তাই তিনি পশুটিকে তিন দিন বিশ্রামে রাখার নির্দেশ দিলেন ।£”* 

ডাক পরিবহণের পশুর ব্যাপারে তার নির্দেশ ছিল যে, চাবুকের আগায় সূচালো লোহা 
এবং পশুর মুখে ভারী লাগাম লাগানো যাবে না। 


Bd Sb 58 dl da22 Of SP FI Ais 02 pas Of pas Of Dl Ie OF 
SEI pall oF 65-2131 Lg? 2 Sa22> 
“উবাইদুল্লাহ ইবন ‘উমার বলেন, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয পশুকে খোঁচা দেওয়া 


যায় এমন লোহার ফলা লাগানো চাবুকে ডাক বহন করতে নিষেধ করেছেন। ভারী লাগাম 
লাগাতেও নিষেধ করেছেন 


মিসরের ওয়ালী হায়্যানকে লেখেন : আমি জেনেছি, মিসরে ভারবাহী উটের পিঠে এক 
হাজার রতল ওজনের বোঝা চাপানো হয়। আমার এ পত্র পৌছার পর আমি যেন জানতে 
না পারি যে, কোন উটের পিঠে ছয় শো রতলের বেশী বোঝা চাপানো হয়েছে 


লঙজ্জা-শরম : তার স্বভাবে ছিল অতিমাত্রায় হৃজ্জা-শরম । হাম্মামে প্রবেশের সময় তার 
বিশেষ চাকর-বাকর ও শিশুদের ছাড়া আর কারো সেখানে যাওয়ার অনুমতি ছিল না। 


তাঁর নিকট মানুষের মর্যাদা 
তিনি একজন দুনিয়ার ভোগ-বিলাস বিমুখ, আল্লাহভীরু, পবিত্র আত্মা, ন্যায়পরায়ণ, 
দয়ালু, বুদ্ধিমান, দৃঢ় সংকল্প ইত্যাদি গুণসম্পন্ন মানুষ ছিলেন। তার যাবতীয় কর্ম 
তৎপরতার মূল চেতনা ছিল মানুষের দুঃখ-দুর্দশা লাঘব, কল্যাণ চিন্তা, সর্বোপরি মানুষের 
সম্মান ও মর্যাদা সমুন্নত রাখা । দেশের একজন অতি সাধারণ মানুষের দুঃখ, কষ্টেও তিনি 
কাতর হয়ে পড়তেন এবং তা দূর করার যাবতীয় পস্থা অবলম্বন করতেন । তার জীবন- 
ইতিহাসে এমন অনেক ঘটনা দেখা যায় যাতে তার মহত্ব ও তীব্র মানবতাবোধ স্পষ্ট হয়ে 
উঠেছে । তিনি প্রায়ই বলতেন :** 

LL og < lB NEA sw a FB by 


‘দুনিয়াতে কোন মানুষ কোন মানুষের প্রতি দয়া ও সহানুভূতি দেখালে আল্লাহ কিয়ামতের 
দিন তার প্রতিও দয়া ও সহানুভূতি দেখাবেন ৷’ 

একবার কাবার হাজেব তথা রক্ষণা-বেক্ষণকারীগণ কাবার গিলাফের জন্য খলীফার 
নিকট আবেদন জানালেন । পূর্ববর্তী খলীফাগণের সময় থেকে গিলাফ দানের নিয়ম চলে 
আসছিল । জবাবে ‘উমার লিখলেন :£*' 


৪৮৩. প্রাগুক্ত-৭৯ 
৪৮৪. কিতাবুল খারাজ-১৮৬ 

৪৮৫. সীরাতু ইবন ‘আবদিল হাকাম-১৬৬ 

৪৮৬. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২০১-২০২ 

৪৮৭. হিলয়াতুল আওলিয়া-৫/৩০৬; ইবনুল জাওযী-৯৪ 


২১৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


dl 0 Diy Isl OE Lily UST DSI bal of Sl) 
‘আমি মনে করেছি এ গিলাফ ক্ষুধার্তদের কলিজায় লাগাবো । কারণ, ঘরের চেয়ে তারাই 
তা পাওয়ার অধিক উপযুক্ত ।' 
এই মহান খলীফার বিবেচনায় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। কাবা ঘর 
তো মানুষের জন্য । সেই মানুষ যদি অনাহারে মারা যায় তাহলে সেই ঘর আবাদ করবে 
কে? মানুষ যদি সুস্থ-সবলভাবে বেঁচে থাকে তাহলে কা'বা ঘরের জৌলুষও বাড়াবে। 
রোমানদের সাথে মুসলমানদের বহু বছর যাবত যুদ্ধ হয়। এ সকল যুদ্ধে উভয়পক্ষের 
সৈনিক প্রতিপক্ষের হাতে বন্দী হতো । আমীরুল মু'মিনীন ‘উমার ইবন ‘আবদিল 
‘আধযীযের নিকট মুসলমানের জীবন, সুখ-শান্তি ও মর্যাদা এত বেশী প্রাধান্যযোগ্য ছিল 
যে, একবার মাত্র একজন মুসলিম বন্দীর মুক্তির বিনিময়ে দশ হাজার রোমান সৈনিককে 
মুক্তি দেন।‘*" অপর একটি ঘটনায় একজন মুসলমান বন্দীকে এক লাখ দিরহাম মুক্তি 
পণ দিয়ে শত্রুর হাত থেকে মুক্ত করেন।£** তিনি খিলাফতের বিভিন্ন অঞ্চলের 
কর্মকর্তাদের লেখেন :*** 

eb 24 SS bl oly coma Sb 1550 of 

মুক্তি পণ দিয়ে মুসলমান বন্দীদের মুক্ত করুন, তাতে যদি সকল সম্পদও ব্যয় হয় 
তাতেও পরোয়া করবেন না ।' 
কনস্টান্টডিনোপল অভিযানের সময় বনু মুসলিম সৈনিক রোমানদের হাতে বন্দী হয়। 
তাদের বন্দী জীবনের কষ্টের কথা চিন্তা করে ‘উমার ভীষণ কাতর হয়ে পড়তেন। 
মাঝে মধ্যে পত্র লিখে বন্দীদের খৌজ-খবর নিতেন, তাদেরকে সাহস দিতেন ও 
সমবেদনা জানাতেন। কনস্টান্টিনোপলের যুদ্ধ বন্দীদের উদ্দেশ্যে লেখা তার একটি 
পত্র নিম্নরূপ :** 
sf | el {abl Ses Sl ry us El il LS Sb : A Ll 
SW 3b Sal cad J] S42) Ox bad poll Sd 5 (galcly 11D Sa 
MSGS) of is Sl NY BUS Lad BUS Lad pSY| Slay By tbls 
SI ODS Ol OD LSI] clay 239 S59 cogil Eb Sis oy 
laypial 5 layd2lb cdg Ug cfSSylaay pS cpSUWly SSS PSS Sie 
‘অতঃপর এই যে, তোমরা হয়তো নিজেদেরকে যুদ্ধবন্দী মনে করছো, আসলে তোমরা 
৪৮৮. তাবাকাত-৫/৩৫৪ 
৪৮৯. তাহযীব আল-আসমা' ওয়াল লুগাত-২/২২ 


৪৯০. ইবনুল জাওযী-১২০ 
৪৯১. কিতাবুল আসানী-৯/৩০৪ 


তাবি'ঈদের জীবনকথা ২১৫ 


www.amarboi.org 


যুদ্ধবন্দী নও। আল্লাহর পানাহ্‌ চাই! আসলে তোমরা আল্লাহর পথে নিজেদেরকে 
অবরুদ্ধকারী। তোমরা জেনে রাখ, আমি আমার জনগণের মধ্যে কোন কিছু বণ্টন করলে 
তোমাদের পরিবারবর্গকে বেশী পরিমাণে এবং ভালো জিনিসটি দিয়ে থাকি । আমি 
তোমাদের প্রত্যেকের জন্য পাচ দীনার করে পাঠালাম, বেশী পাঠালে রোমানরা আটকে 
দেবে, এ ভয় আমার না থাকলে আমি আরো বেশী করে পাঠাতাম। আমি তোমাদের 
নিকট অমুকের ছেলে অমুককে পাঠালাম । সে তাদের দাবী মৃত তোমাদের ছোট-বড়, 
নারী-পুরুষ, স্বাধীন-দাস প্রত্যেকের মুক্তি পণ আদায় করবে । তোমাদের জন্য সুসংবাদ, 
তোমাদের জন্য সুসংবাদ ।' 
জা‘উনা ইবন আল-হারিছকে তিনি “মালতিয়া'র শাসনকর্তা নিয়োগ করেন। জাউনা 
সেখানে একটি যুদ্ধ অভিযান পরিচালনা করেন এবং যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে বহু ছাগল- 
ভেড়া লাভ করেন। অভিযান শেষে তিনি নিজ পুত্রকে এ সংবাদসহ আমীরুল মু’মিনীন 
'উমারের নিকট পাঠান । যথাসময়ে সে দিমাশ্‌কে পৌছে এবং খলীফাকে অভিযান 
সম্পর্কে অবহিত করে। খলীফা তাকে জিজ্ঞেস করেন : মুসলমানদের কেউ নিহত হয়েছে 
কি? এক ব্যক্তি নিহত হয়েছে বলে সে জানালো । খলীফা অত্যন্ত দুঃখের সাথে এক 
ব্যক্তি, এক ব্যক্তি একথাটি দু'বার উচ্চারণ করলেন। তুমি একজন মুসলমানের 
বিনিময়ে ছাগল-গরু প্রাপ্তির সংবাদ নিয়ে এসেছো? আমার জীবদ্দশায় তোমরা বাপ-বেটা 
দু'জনের কেউই আর কোন দায়িত্ব পাবে না।£*২ 
একবার তিনি রোমান সম্রাটের নিকট পাঠানো দূতের মারফত জানতে পারলেন 
যে, একজন মুসলমান বন্দীকে রোমানরা ভীষণ অপমান করেছে। তারা সেই বন্দীর 
দ্বারা আটা পেষা ও রুটি বানানোর কাজ করাচ্ছে। সংগে সংগে তিনি রোমান 
সম্বাটকে লেখেন :*** 
Ey dl ey OU db oil bly OU 02 ODS > Sl WB: ww bl 
lS rag Jus Lgl 0352 pix JHA cr Ll! 
‘অতঃপর এই যে, আমি অমুকের বিষয়ে অবগত হয়েছি (তাঞ্পর সেই ব্যক্তির পরিচয় 
দেন) আমি আল্লাহর নামে কসম করে বলছি, যদি তাকে আমার নিকট ফেরত না পাঠান 
তাহলে আপনার বিরুদ্ধে এমন এক বিশাল বাহিনী পাঠাবো যার প্রথম সৈনিকটি থাকবে 
আপনার নিকট, আর শেষ সৈনিকটি থাকবে আমার নিকট ৷' খলীফার এ পত্র রোমান 
সম্বাট পাঠ করার পর বললেন : আমরা এই সৎ লোকটিকে এই কাজ করতে উদ্বুদ্ধ 
করতে পারি না। এই ব্যক্তিকে আমরা তার নিকট পাঠিয়ে দেব ।' 


উল্লেখিত ঘটনার অনুরূপ আরেকটি ঘটনা ইতিহাসে দেখা যায় । আর তা হলো, যে সকল 
সৈনিক কনস্টান্টিনোপল অবরোধ করেছিল তাদের মধ্য থেকে একজন দুঃসাহসী লড়াকু 


৪৯২. হিলয়াতুল আওলিয়া-৫/৩৩৪ 
৪৯৩. ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৩২৫ 


২১৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


সৈনিক রোমানদের হাতে বন্দী হয়। আমীরুল মু'মিনীন জানতে পারলেন, তাকে রোমান 
সম্রাটের সামনে হাজির করা হয় এবং সম্বাট তাকে ইসলাম ত্যাগ করার জন্য প্রবল চাপ 
প্রয়োগ করেন। আর সৈনিকটি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে। অবশেষে আল্লাহদ্বোহী 
সম্রাট তার দু'টি চোখ উপড়ে ফেলার নির্দেশ দেন। 

খবরটি ‘উমারের কানে পৌছালো। সাথে সাথে তিনি সম্রাটকে এই সংক্ষিপ্ত 
পত্রটি লিখলেন :** 


de Ed HE Be i OC PCIE OT EAN 


অতঃপর এই যে, HES AEE HE 1 RENNIE 1 1 তা আমার 
কানে পৌছেছে। আমি আল্লাহ্‌র নামে কসম করেছি, যদি আপনি তাকে এই মুহূর্তে 
আমার নিকট পাঠিয়ে না দেন তাহলে এমন এক বিশাল বাহিনী পাঠাবো যার প্রথম দিক 
থাকবে আপনার নিকট, আর শেষ দিক থাকবে আমার নিকট ।' 

‘উমারের এই ধমক খেয়ে রোমান সম্রাট ভীত-শঙ্কিত হয়ে পড়েন । বিলম্ব না করে সেই 
মুসলমান বন্দীকে মুক্তি দিয়ে স্বদেশে পাঠিয়ে দেন। 


উপদেশ গ্রহণ 

আত্ম-অহমিকা শাসন কর্তৃত্বের অধিকারী ব্যক্তিবর্গকে সব সময় উপদেশ গ্রহণ থেকে 
বিরত রাখে কিন্তু ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের অন্তরটি ছিল. ভীষণ কোমল । তিনি 
বিশ্বাস করতেন, খিলাফতের বোঝাটি এমন যে, যদি তা সততার সাথে বহনের ইচ্ছে 
থাকে, তবে তা একা বহন করা সম্ভব না। এজন্য তিনি জ্ঞানী ব্যক্তিদের নিকট উপদেশ 
চাইতেন। তাদের উপদেশ শুনে দারুণ প্রভাবিত হতেন। একবার তিনি ইমাম হাঁসান 
আল-বসরীকে (রহ) লেখেন যে, আমাকে সংক্ষেপে কিছু উপদেশ লিখে পাঠান । জবাবে 
তিনি কিছু উপদেশ লিখেও পাঠান । 

একবার তিনি ইরাকের সকল ফকীহ্‌কে এ উদ্দেশ্যে ডেকে পাঠান । তারা উপস্থিত 
হলেন। কেবল ইমাম হাসান আল-বসরী (রহ) অসুস্থতার কথা বলে অনুপস্থিত থাকেন 
এবং উপদেশমূলক কিছু কথা লিখে পাঠান। লেখাটি পেয়ে ‘উমার সেটি নিজের 
দু'চোখের উপর রাখেন। তারপর তা পাঠ করে এত প্রভাবিত হন যে, তার দু'চোখ থেকে 
অশ্রু গড়িয়ে পড়ে । 

খিলাফতের দায়িত্ব গ্রহণের পর একদিন বিখ্যাত তাবি“ঈ সালিম ইবন ‘আবদিল্লাহ ও 
মুহাম্মাদ ইবন কা‘ব (রহ) দেখা করতে আসলেন । খলীফা একের পর এক দু'জনের 
নিকট কিছু উপদেশমূলক কথা শোনার ইচ্ছে প্রকাশ করলেন । তাঁরা কিছু উপদেশমূলক 
কথা শোনালেন । তিনি এতই প্রভাবিত হলেন যে, কেঁদে ফেললেন । কোন কোন ‘আলিম 


8৯8. প্রাগুক্ত-৩২৬ 


২৮- তাবি‘ঈদের জীবনকথা ২১৭ 


www.amarboi.org 


তার নিকট যেতেন এবং নিজেরাই তাকে কিছু উপদেশ বাণী শোনানোর ইচ্ছে ব্যক্ত 
করতেন। তিনি খুশী মনে অনুমতি দিতেন এবং তারা উপদেশমূলক কথা শোনাতেন । 
একবার ইবন আহ্তাম তার নিকট আসলেন এবং বললেন, আপনাকে আমি একটু খুশী 
করবো। বললেন, না। বরং উপদেশমূলক কথা শোনান। একথার পর ইবন আহ্তাম 
একটি সাধারণ ভাষণ দেন এবং তাতে বিশেষভাবে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে 
সম্বোধন করেন। তৎকালীন ‘আলিমগণ তাকে যে সকল উপদেশমূলক কথা বলেছেন তা 
সবই ‘আল্লামা ইবনুল জাওযী তার “সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয” গ্রন্থে ২১তম 
অধ্যায়ে সংকলন করেছেন। 


দুনিয়ার প্রতি নির্মোহ ভাব ও আধ্যাত্মিকতা 
খিলাফত ব্যবস্থার ধারাবাহিকতা খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিক পর্যন্ত পৌছে 
রোমান কায়জার ও পারস্যের কিসূরার রূপ ধারণ করেছিল । খিলাফতের দায়িত্ব গ্রহণের 
পূর্বে খোদ ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযও তেমন জাকজমকপূর্ণ জীবন যাপন করতেন। 
তার সেই সময়কার জীবন সম্পর্কে আল্লামা যাহাবী (রহ) তাযকিরাতুল হুফ্‌ফাজ 
গ্রন্থে লিখেছেন: 
4250 das Sy S421 JS Slo 

“সেই সময় তিনি আদল-ইনসাফে এবং যুহ্দ তথা দুনিয়ার প্রতি নির্মোহভাবে তেমন 
কোন বিখ্যাত ব্যক্তি ছিলেন না ।” 
মদীনার ওয়ালীর নিয়োগ লাভের পর দায়িত্ব গ্রহণের জন্য সেখানে যাত্রা কালে ৩০টি উট 
বোঝাই করে নিজের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র সঙ্গে নিয়ে যান। 
রাজা’ ইবন হায়ওয়া বলেন :** 
(895 ALI] ald pte PHS ly Ol good cr yl as x pr SNS 

42>, 01l9)9 bss orld daiads alsy aS : Lays pis SUL 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয ছিলেন সর্বাধিক সুগন্ধ ব্যবহারকারী ব্যক্তি, চলনে ছিলেন 
সর্বাধিক অহঙ্কারী । তিনি যখন খলীফা হলেন তখন লোকেরা টুপি, পাগড়ী, জামা, লম্বা 
আস্তিন. বিশিষ্ট ঢিলেঢালা কাবা, চাদর, মোজাসহ তার ব্যবহৃত সকল.পোশাকের মূল্য 
নির্ধারণ করে দেখলেন তা মোট বার দিরহাম হয় ।' 
সীরাতে ইবন ‘আবদিল হাকামে (পৃ.-২১) বলা হয়েছে যে, ‘উমার ইবন ‘আবদিল 
‘আধীয ছিলেন ‘উমাইয়্যাদের মধ্যে সবচাইতে বেশী বিলাসী ব্যক্তি । যে রাস্তায় চলতেন 
সেখানে সুগন্ধি ছড়িয়ে পড়তো । তার অহঙ্কারধর্মী চলনের নাম “উমারী চলন” নামে 
পরিচিতি লাভ করে। মেয়েরাও তার সৌন্দর্য চর্চা ও চলনের অনুকরণ করতো । তবে 


8৪৯৫. সিফাতুস সাফওয়া-২/১১৯ 
২১৮ তাবি’ঈদের জীবনকথা 


www.amarboi.org 


খলীফা হওয়ার পর সবকিছু ত্যাগ করেন, কিন্তু আগের সেই বিশেষ ভঙ্গির চলন ত্যাগ 
করতে পারেননি। তার লুঙ্গি এতখানি ঝুলানো থাকতো যে, জুতোর মধ্যে ঢুকে যেত, 
কাধ থেকে চাদর ঝুলে পড়ে যেত, কিন্তু উঠাতেন না। কালির পরিবর্তে আম্বর দিয়ে 
সীলের ছাপ মারতেন। তার সুগন্ধিতে এক প্রকার বিশেষ রং মিশানো হতো এবং দাড়িতে 
লবণের দানার মত আম্বর চক্চক্‌ করতো । রায়্যাহ ইবন ‘উবায়দা বলেন, মদীনার 
শাসনকর্তা থাকাকালীন তিনি একবার আমাকে একটি জামা কিনতে বলেন । আমি দশ 
দীনার দিয়ে একটি জামা কিনে আনলাম । তিনি জামাটি স্পর্শ করে বললেন, 
এটি খসখসে মনে হচ্ছে। তিনি নিজের বিলাসী জীবন যাপনের চিত্র তুলে ধরতে 
গিয়ে বলেছেন :*** 
si dal oe lol of als od Pablly willy oll df... SIU gS 
43 SL She SS ON pay48l 
“অতঃপর আমার মধ্যে পোশাক, সুগন্ধি ও বিলাসী জীবন যাপনের প্রবল আগ্রহ সৃষ্টি 
হয়। সুতরাং আমার খান্দানের বা অন্য খান্দানের কেউ আমার মত বিলাসী জীবন যাপন 
করেছে বলে আমার জানা নেই ।” 
পোশাকের ব্যাপারে তিনি নিজেই বলেছেন, আমার কোন নতুন কাপড়ের প্রতি একবার 
কোন মানুষের দৃষ্টি পড়লে আমি সেটাকে পুরানো হয়ে গেছে বলে মনে করতাম । কিন্তু 
এমন বিলাসী ও রুচিবান ব্যক্তি খলীফা হওয়ার সাথে সাথে হঠাৎ করে পাল্টে গেলেন । 
প্রথমে তিনি ছিলেন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয, আর এখন হয়ে গেলেন ‘উমার ইবন 
আল-খাত্তাব, হাসান আল-বসরী ও ইমাম আয-যুহ্রী (রা) । আল্লামা যাহাবী তার 
খিলাফতপূর্ব জীবন আলোচনার পর লিখেছেন :**' 
badly ly dl > 22 Jha abl abs All Ud 3435 09) 
S521 pl 2 Spal al fo al 3 3 Py 04৯ 
“কিন্তু তিনি যখন খলীফা হলেন তখন আল্লাহ তাকে নতুনরূপে রূপাস্তরিত করেন। এখন 
তিনি ‘আদল-ইনসাফে নানা ‘উমার ইবন আল-খাত্তাব, দুনিয়ার প্রতি নির্লোভ ও নির্ষোহ 
স্বভাবে হাসান আল-বসরী ও জ্ঞান-গরিমায় ইমাম যুহ্রীর মত হয়ে যান।” 
রায়্যাহ ইবন ‘উবায়দা যিনি দশ দীনার দিয়ে একটি জামা কিনে তার সামনে রেখেছিলেন 
এবং তিনি সেটা স্পর্শ করে বলেছিলেন এটা অমসৃণ ও খসখসে, তিনি বলেন : খলীফা 
হওয়ার পর তাঁর জন্য মাত্র আট দিরহাম দিয়ে একটি জামা কিনে আনা হলে তিনি তা 
দেখে বলেন, এতো খুবই কোমল ।* 
৪8৯৬. ইবনুল জাওযী : ১৫০-১৫১ 
৪৯৭. ‘আবদুস সালাম নাদবী-৮১ 
৪৯৮. আল-‘ইকদ আল-ফারীদ-৫/১৭০ 


তাবি‘ঈদের জীবনকথা ২১৯ 


www.amarboi.org 


তিনি. বলেছেন, আমার অন্তর সুগন্ধি ও পোশাকের আসক্ত হলো, তখন আমি এ ব্যাপারে 
আমার গোটা খান্দানের উপর বিজয়ী হলাম । কিন্তু তারপর তার নিজের বর্ণনা এই যে, 
আমার, অন্তর আখিরাতের প্রতি ঝুঁকলো এবং এখন আমি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে 
ধ্বংল করতে চাইনে ।- 

‘উমারের চাচাতো ভাই ও শ্যালক মাসলামা ইবন ‘আবদিল মালিক একদিন একটি 
মিশরীয় কোমল রেশমী চাদর গায়ে জড়িয়ে ‘উমারের নিকট গেলেন'। চাদরটি দেখে 
‘উমার জিজ্ঞেস করলেন :: আবু সাঈদ! এটা কত দিয়ে কিনেছো? মাসলামা দাম 
বললেন। ‘উমার বললেন : যদি একটি কম দামের চাদর কিনতে তাতে তোমার সম্মান 
কি কিছু কমে যেত? মাসলামা বললেন : না । ‘উমার বললেন : যদি এর চেয়ে বেশী 
দামের একটি চাদর কিনতে তাতে কি তোমার মর্যাদা একটু বেড়ে যেত? মাসলামা 
বললেন : না । তখন ‘উমার বললেন :*** ' 


ES Ls sil Jail cual a , lS LU SLAS3DI Lal of tale b wl 


ll 2 oS L Obl Jails 541 
‘ওহে মাসলামা! জেনে রেখ, প্রাচুর্যের মধ্যে যে মিতব্যয়িতা, তাই সর্বোত্তম মিতব্যয়িতা, 
শক্তি ও ক্ষমতা থাকা অবস্থায় ক্ষমা, সর্বোত্তম ক্ষমা এবং রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় 
কোমল হওয়া, সর্বোত্তম কোমলতা ।' 
খলীফা পূর্ববর্তী জীবনে তাঁর সৌখিনতা ও পরিচ্ছন্ন রুচির অবস্থা এমন ছিল যে, তার 
পরিধেয় পোশাকের প্রতি কারো একবার দৃষ্টি পড়লে তিনি তা পুরানো হয়ে গেছে বলে 
মনে করতেন। রাজা’ ইবন হায়ওয়া বলেন : ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয সবচেয়ে 
সুন্দর পোশাক পরিধানকারী, সবচেয়ে বেশী সুগন্ধি ব্যবহারকারী এবং সবচেয়ে 
আকর্ষণীয় ভঙ্গিতে চলাচলকারী ছিলেন। তিনি কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক্ষণ 
পর্যন্ত তা সুগন্ধে মোহিত থাকতো । পরিবেশই বলে দিত এ পথ দিয়ে ‘উমার গেছেন। 
তাঁর বিশেষ মডেলের চলন-বলন ‘উমারী চলন-বলন' নামে পরিচিত ছিল। যুবকরা তা 
অমুকরণ করার চেষ্টা করতো । 
ইউনুস 'ইবন ' হাবীব তাকে খলীফা হওয়ার পূর্বে যখন দেখেন তখন তাঁর পেটে চর্বি জমা 
ছিল, তিনিই বলেছেন, খিলাফতের দায়িত্ব লাভের পর যদি আমি চাইতাম তাহলে তাকে 
স্পর্শ করা ছাড়াই তার পীজরের হাড়গুলো গুনতে পারতাম? 
প্রকৃত সত্য এই 'যে, উমার ইবন ‘আবদিল ‘আযীয যখন বাদশাহ ছিলেন না তখন 
ছিলেন সবচাইতে বড় বাদশাহ । আর যখন খিলাফতের মুকুট মাথায় ধারণ করলেন তখন 
হয়ে গেলেন একজন বড় রাহিব বা দুনিয়া বিরাগী মানুষ । দাস-দাসী, সুগন্ধি, পোশাক 
এবং যাবতীয় বিলাস্দ্রব্য ৩৩ (তেত্রিশ) হাজার দীনারে বিক্রী করে আল্লাহর রাস্তায় দান 


8৪৯৯. প্রাগুক্ত-৪/৪৩৫; কিতাবুল আমালী-২/২৮২; আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২০১-২০২ 
৫০০. সিফাতুস সাফওয়া-২/১১৯ 


২২০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


করে দেন।*** অতএব আস্তাবলের তত্ত্বাবধায়ক যখন এসে ঘোড়ার খোরাকী ও 
সেগুলো বিক্রী করে সেই অর্থ গরীব-দুঃখীদের মধ্যে বণ্টন করার জন্য ৷ দাস-দাসীদের 
বেতন-ভাতার প্রশ্ন দেখা দিল । তিনি তাদেরকে দেশের বিভিন্ন অঞ্চলের অন্ধ, আতুড়, 
খঞ্জ ও ইয়াতীয়দের মধ্যে বষ্টন করে দিলেন“ 

পোশাক-পরিচ্ছদ : অতি সাধারণ ছিল তাঁর পোশাক, তাতে অনেক তালি । একবার 
জামার গলার দিকে সামনে-পিছনে উভয় পাশে তালি লাগানো ছিল। সেই অবস্থায় 
জু্ম‘আর নামায আদায় করে বসে আছেন। তখন এক ব্যক্তি বললো, আমীরুল মু'মিনীন! 
আল্লাহ 'আপনাকে সবকিছু দিয়েছেন। যদি আপনি একটু ভালো পোশাক পরতেন! একথা 
শুনে তিনি কিছুক্ষণ মাথা নীচু করে বসে থাকেন । তারপর মাথা সোজা করে বলেন, অর্থ- 
বিত্তের মালিক থাকা অবস্থায় সধাগছথা অৱসৰ এবং ক্ষমতার অধিকার! থকা অবস্থার 
ক্ষমা ও উপেক্ষা করা উত্তম । 

অধিকাংশ সময় তার দেহে একটি মাত্র কাপড় থাকতো । আর সেটাই বার বার ধুয়ে 
পরতেন । মায়মূন ইবন মিহ্‌রান বলেন, তিনি একটি চাদর ছয় মাস পর্যন্ত পাল্টাননি। 
প্রত্যেক জুমআর দিন সেটা ধুয়ে আবার পরতেন। প্রতিবার ধোয়ার পর তাতে 
জাফরানের রং দেওয়া হতো । এক জুমআর দিনে তিনি একটু দেরীতে মসজিদে 
গেলেন । এক ব্যক্তি দেরী হওয়ার কারণ জিজ্ঞেস করলো । বললেন, চাকর কাপড় ধোয়ার 
জন্য নিয়ে গিয়েছিল । এঁ কাপড় ছাড়া আর কোন কাপড় নেই ॥*%* 

মুসলিম নামক জনৈক ব্যক্তি বলেন : আমি একদিন ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের 
নিকট গেলাম । তখন তার নিকট তার সেক্রেটারী বসা ছিলেন। সামনে একটি বাতি 
জবলছিল, সেই আলোতে মুসলমানদের বিষয় সংক্রান্ত একটি ফাইল দেখছিলেন। লোকটি 
বেরিয়ে গেলে বাতিটি নিভিয়ে দেওয়া হলো। তারপর আরেকটি বাতি এনে ‘উমারের 
নিকট রাখা হলো। আমি তার আরো নিকটে গেলাম । দেখলাম তার গায়ের জামাটির 
দু'কাধের মাঝখানে তালি দেওয়া । এ অবস্থায় তিনি আমার বিষয়টি দেখলেন ।*°* 


শামের একজন সম্মানিত ব্যক্তি বলেন : ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয মৃত্যুর পূর্বে তার 
এক দাসের নিকট একটি পাত্র জমা রাখেন । এরপর তিনি মারা যান । কথাটি জানাজানি 
হয়ে: গেল । বানু উমাইয়ার লোকেরা মনে করলো, হয়তো তার মধ্যে মূল্যবান ধন-সম্পদ 
রয়েছে। তারা দাসটির নিকট গিয়ে জিজ্ঞেস করলো : ‘উমার কি একটি পাত্র তোমার 
নিকট গচ্ছিত রেখেছেন? সে বললো : হা, তবে তাতে তোমাদের খুশী হওয়ার মত কিছু 
নেই । তারা এ কথায় খুশী হতে পারলো না । বিষয়টি খলীফা ইয়াযীদ ইবন আরদিল 


৫০১. তাবাকাত-৫/৩৫৪ 

৫০২. ইবনুল জাওযী : ১০০-১০২ 

৫০৩. প্রাগুক্ত : ১৫৪-১৫৬, তাবাকাত-৫/৩৯৬ 

৫০৪. সিফাতুস সাফওয়া-২/১১৮; আল-কামিল ফিত তারীখ-৫/৬২ 


তাবি'ঈদের জীবনকথা ২২১ 


www.amarboi.org 


মালিককে জানানো হলো । তিনি পাত্রটি আনালেন এবং বানু উমাইয়ার লোকদেরও 
ডাকলেন। অবশেষে তাদের উপস্থিতিতে পাত্রটি খোলা হলো । দেখা গেল, তাতে রয়েছে 
কিছু পুরানো কাপড়ের টুকরো যা তিনি রাতে পরতেন ।** 

পোশাক বলতে সাধারণতঃ তার এক জোড়া কাপড়ই ছিল। একটি ধুইয়ে আরেকটি 
পরতেন । তিনি যখন অস্তিম রোগ শয্যায় তখন তার একটি মাত্র জামা ছাড়া আর কোন 
জামা ছিল না। শ্যালক মাসলামা ইবন ‘আবদিল মালিক এসে দেখলেন, শয্যাশায়ী 
খলীফার গায়ের জামাটি ময়লা হয়ে গেছে। বোন ফাতিমাকে বললেন, জামাটি ময়লা হয়ে 
গেছে, লোকজন সাক্ষাতের জন্য আসছে, তুমি জামাটি পাল্টিয়ে দাও । ফাতিমা চুপ করে 
থাকলেন। মাসলামা আবারও একই কথা বললেন । এবার ফাতিমা বললেন : আল্লাহর 
কসম! এই জামাটি ছাড়া তার অন্য কোন কাপড় নেই ।‘”* এক জোড়া কাপড়ও সবসময় 
ভালো থাকতো না, ছিড়ে গেলে তালি লাগানো হতো । তার ছোট ছোট ছেলে মেয়েরাও 
নিতান্ত দারিদ্র্যর মধ্যে জীবন কাটাতো। একবার এক ছেলের কাপড় ছিড়ে গেলে কাপড় 
চাইলেন । তিনি বললেন : খিয়ার ইবন রিবাহ-এর নিকট আমার কাপড় রাখা আছে। তার 
নিকট গিয়ে চেয়ে নাও । ছেলে তার নিকট গেলেন । রিবাহ অত্যন্ত পুরু কাপড় বের করে 
আনলেন। ছেলে ‘উবায়দুল্লাহ তা দেখে বললেন, এতো আমাদের পরার উপযোগী নয়। 
খিয়ার বললেন, আমার কাছে তো আমীরুল মু'মিনীনের এই কাপড়ই আছে। 
‘উবায়দুল্পাহ ফিরে গিয়ে পিতাকে একই কথা বললেন । ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
বললেন, আমার কাছে তো এই কাপড়ই আছে। একথা শুনে “উবায়দুল্লাহ যখন ফিরে 
যাচ্ছে তখন ‘উমার ডেকে বললেন, তোমার ভাতা থেকে যদি অগ্রিম নিতে চাও তাহলে 
নিতে পার। অবশেষে তাকে এক শ' দিরহাম অগ্রিম দেন এবং ভাতা বণ্টনের সময় তা 
আবার কেটে নেওয়া হয় । 


‘আলী ইবন জুযাইমা বলেন: 

abl 3 lg mL ml Ge 323 Daal 8 FI 6 01 pr 4) 
Olayfl te stag LS any Gl) pS Gxt sf wll Jail 023 cow wld 
‘আমি মদীনায় ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে দেখেছি। তখন তিনি সবচেয়ে সুন্দর 
পোশাক পরিধানকারী, সবচেয়ে বেশী সুগন্ধি ব্যবহারকারী এবং সবচেয়ে অভিজাত 
ভঙ্গিতে চলাচলকারী একজন মানুষ । পরবর্তী জীবনে আমি তাকে দুনিয়ার ভোগ-বিলাস 
বিমুখ একজন রাহিব হিসেবে চলাচল করতে দেখেছি ৷' 


৫০৫. সিফাতুস সাফওয়া-২/১২০-১২১ 
৫০৬. আল-কামিল ফিত ডারীখ-৫/৬২ 
৫০৭. ইবনুল জাওযী-৩২ 


২২২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


খাদ্য-খাবার 

অতি সাধারণ খাবার খেতেন । পরিমাণেও কম । একবার সকালে বাড়ী থেকে একটু 
দেরীতে বের হলেন, পরিবারের লোকেরা মনে করলো, তিনি কারো উপর অসন্তুষ্ট হননি 
তো! ব্যাপারটি বুঝতে পেরে তিনি ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, গত রাতে আমি মসুরি 
ও ছোলার ডাল খেয়েছিলাম, তাই পেট খারাপ করেছে। বৈঠকে উপস্থিত একজন 
বললো, আমীরুল মু'মিনীন! আল্লাহ তার কিতাবে বলেছেন: 


(\VY - 54d) Sh Slzb 0 lelSs 
‘আমি তোমাদেরকে যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার কর ।' 
তিনি বললেন, ‘আফসোস! তুমি উল্টো অর্থ গ্রহণ করছো। এ আয়াত দ্বারা তো সেই 
সম্পদকে বুঝানো হয়েছে যা বৈধ পদ্থায় উপার্জন করা হয়েছে। ভালো ভালো সুমিষ্ট 
খাবার নয়।**৮ 
মুহাম্মাদ ইবন যুবাইর আল-হানজালী বলেন, একদিন রাতের বেলা আমি ‘উমার ইবন 
‘আবদিল ‘আধযীযের নিকট গিয়ে দেখি, তিনি রুটির টুকরা যয়তুনের তেলে 
ভিজিয়ে খাচ্ছেন ।*** 


একদিন তিনি এক ব্যক্তিকে বাড়ীর ভিতরে ডেকে নিলেন। লোকটি ভিতরে ঢুকে দেখতে 
পান যে, একটি দস্তরখানের উপর একটি বড় থালা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। পাশে 
‘উমার ইবন ‘আবদিল ‘আধীয নামায আদায় করছেন। নামায শেষ করে দস্তরখান 
সামনে টেনে নিয়ে বললেন, এসো, খাও। কোথায় সেই মিসর ও মদীনার জীবন, আর 
কোথায় বর্তমানের এই জীবন । একথা বলে তিনি কেঁদে দেন । কিছুই খেলেন না । 


একবার তার চাকরকে খাবার জন্য ডাল দেওয়া হলে সে আপত্তির সুরে বলে, রোজ রেজি 
ডাল? বেগম সাহেবা বললেন, তোমার মনীব আমীরুল মু'মিনীনেরও এই একই খাদ্য । 
কিন্তু এই মামুলী খাবারও তিনি খলীফা হওয়ার পর কখনো পেট ভরে খাননি। তাঁর এক 
দাস বর্ণনা করেছেন, যেদিন তিনি খলীফা হন সেদিন থেকে মৃত্যু পর্যন্ত কোন দিন পেট 
ভরে খাননি ।*** 


যদি কখনো ভালো কিছু খাওয়ার ইচ্ছাও হতো, জোটানোর সামর্থ্য হতো না । একবার 
আঙ্গুর খাওয়ার ইচ্ছা হলো । স্ত্রী ফাতিমাকে বললেন, তোমার কাছে কি একটি দিরহাম 
হবে, আঙ্গুর খেতে ইচ্ছা করছে। স্ত্রী একটু ঝীঝের সাথে জবাব দিলেন, আমীরুল 
মু'মিনীন হয়ে একটি দিরহাম সংগ্রহের ক্ষমতা নেই । ‘উমার বললেন, জাহারামের 
হাতকড়ার চেয়ে আমার এ অক্ষমতা উত্তম ।‘** একবার তিনি তার সম্ভানদের সঙ্গে 
৫০৮. তাবাকাত-৫/৩৭০ 

৫০৯. প্রাগুক্ত-৫/৩৭৪ 


৫১০. ইবনুল জাওযী-১৫২ 
৫১১. তারীখ আল-খুলাফা’-২৩৫ 


তাবি‘ঈদের জীবনকথা ২২৩ 


www.amarboi.org 


মিলিত হতে গিয়ে দেখতে পান, যে বাচ্চাই তার সঙ্গে কথা বলছে, সে তার মুখের উপর 
হাত চাপা দিচ্ছে। কারণ জিজ্ঞেস করে জানতে পারলেন যে, আজ তারা সবাই কেবল 
ডাল ও পিয়াজ খেয়েছে। তিনি অশ্রুভেজা চোখে বললেন : তোমরা কি চাও যে, তোমরা 
নানা রকমের খাবার খাও, আর তোমাদের পিতা জাহান্নামে যাক?” একথা শোনার পর 
তারাও কেঁদে ফেলে ॥*২ 
তীর ব্যক্তিগত সম্পদের পরিমাণ: এত কমে গিয়েছিল যে, হজ্জ করার প্রবল ইচ্ছা থাকা 
সত্বেও তা সমাধা করার প্রয়োজনীয় ব্যয়-নির্বাহের সঙ্গতি তার ছিল না । খাস খাদিমকে, 
যে তীর অন্তরঙ্গ বন্ধুও ছিল, বলেন : তোমার নিকট কিছু আছে কি? সে বললো : দশ- 
বারো দীনারের মত আছে। তিনি বললেন : এতে কিভাবে হজ্জ সমাধা হতে পারে? এ 
সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ থেকে কিছু অর্থ তার হাতে আসে । তখন খাদিম 
খলীফাকে মুবারকবাদ জানিয়ে বলেন, হজ্জের খরচ তো এসে গেছে । খলীফা বললেন : 
আমরা এই বিত্ত-সম্পদ থেকে বহুদিন যাবত উপকৃত হয়েছি। এখন এটা সাধারণ 
মুসলমানদের. অধিকারভুক্ত । একথা বলে তিনি সেই অর্থ বায়তুল মালে জমা দিয়ে দেন। 
এটা সেই সময়ের কথা যখন তিনি তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্যের অধীশ্বর । 


তাঁর স্ত্রী ফাতিমা ছিলেন রাজপরিবারের মেয়ে । তীর পিতা আবদুল মালিক, দাদা 
মারওয়ান, ভাই ওয়ালীদ সবাই ছিলেন বর্ণাঢ্য উমাইয়্যা খলীফা । তার স্বামীও খলীফা; 
কিন্তু দুনিয়ার প্রতি একেবারেই নিরাসক্ত, দুনিয়ার ভোগ-বিলাসের প্রতি সম্পূর্ণ বিমুখ । 
তাই তিনিও স্বামীর রূপ ধারণ ' করেন, স্বামীর রঙ্গে রঙ্গিন হন । সৌন্দর্য চর্চা ও সাজ- 
গোজ একেবারেই ছেড়ে দিয়ে অতি সাদামাটা জীবন ধারণ করেন। একবার এক 
বিত্তশালী ঘরের মহিলা খলীফা-পত্নীর এমন করুণ অবস্থা দেখে এর কারণ জানতে চান। 
তিনি বলেন, এরূপই আমার স্বামীর পছন্দ ।*** 

‘উমার ইবন “‘আবদিল ‘আযীযের দিরহাম নামে এক দাস ছিল। সে তার ব্যক্তিগত কাজ 
করতো । খলীফা হওয়ার পর একরুদিন তিনি জানতে চাইলেন : দিরহাম, লোকে এখন কী 
বলাবলি করে? সে জবাব দিল : কি আর বলবে? মানুষ, সবাই ভালো আছে, আর আমি 
ও আপনি আছি খুব খারাপের মধ্যে । ‘উমার প্রশ্ব করলেন : কিভাবে? বললো : খলীফা 
হওয়ার পূর্বে আমি আপনাকে দেখেছি, সবচেয়ে দামী সুগন্ধি ব্যবহার করতে, দামী 
পোশাক পরতে, উন্নত বাহন ব্যবহার করতে এবং ভালো খাবার খেতে । খলীফা হওয়ার 
পর আমি আশা করেছিলাম এবার একটু আরাম করবো, বিশ্রাম নিব । কিন্তু আমার কাজ 
এখন বেড়ে গেছে এবং আপনিও একটি বিপদে জড়িয়ে পড়েছেন। ‘উমার বললেন : 
তোমাকে মুক্তি দিলাম । তুমি আমাকে ছেড়ে চলে যাও । আর আল্লাহ আমার মুক্তির 
একটা ব্যবস্থা না করা পর্যন্ত আমি এর মধ্যেই থাকবো ।*** 


৫১২. সীরাতু ইবন ‘আবদিল হাকাম-৫৫ 
৫১৩. ইবনুল জাওযী-১৫৪ 

৫১৪. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪৩৫ 
২২৪ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


আবাসস্থল 

প্রাসাদ ও অট্টালিকা রাষ্ট্র পরিচালনার অনুষঙ্গ ও অপরিহার্য অংশ । কিন্তু সারা জীবন 
ব্যক্তিগতভাবে কোন ভবন তৈরি করেননি। তিনি বলতেন, রাসূলুল্লাহর (সা) সুন্নাত 
এটাই । তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অথচ ইটের উপর ইট এবং কড়িকাঠের 
উপর কড়িকাঠ রাখেননি। তাঁর ঘরের উপর তলায় একটি কক্ষ ছিল। সেখানে উঠার 
সিঁড়িতে একটি ইট বেরিয়ে পড়েছিল । উঠা-নামার সময় নড়াচড়া করতো, যে কোন সময় 
খসে পড়ার শঙ্কা হতো । একদিন তার চাকর কিছু কাদা দিয়ে ইটটি জায়গামত 'সেটে 
দেন। এরপর তিনি যখন উপরে গেলেন তখন বুঝতে পারলেন ইটটি আর নড়ছে না। 
ব্যাপারটি কি তা চাকরের নিকট জানতে চাইলে সে ঘটনাটি খুলে বলে । তিনি কাদা 
ফেলে দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, আমি আল্লাহর নিকট অঙ্গীকার করেছিলাম, যদি 
খলীফা হই তাহলে কখনো ইটের উপর ইট রাখবো না ।*** 


পরিবার-পরিজন 

বেগম সাহেবা থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যান। বেগম সাহেবা ফাতিমা বলেন, 
খলীফা হওয়ার পর কখনো তার জানাবতের গোসলের প্রয়োজন হয়নি । একবার তিনি 
একজন ইসলামী ধর্মতাত্বিক (ফকীহ)-কে বলে পাঠান যে, আমীরুল মু'মিনীন যা করছেন 
তা বৈধ নয়। তিনি স্ত্রীর সাথে কোন রকম সম্পর্ক রাখেন না। উক্ত ফকীহ বিষয়টি 
আমীরুল মু'মিনীনকে জানালেন। তিনি বললেন, যার ঘাড়ে গোটা উম্মাতে মুহাম্মাদীর 
বোঝা রয়েছে এবং কিয়ামতের দিন যাকে তার জন্য জবাবদিহি করতে হবে, সে কিভাবে 
এসব সম্পর্ক বিদ্যমান রাখতে পারে? 

দাসীদেরকে তিনি এ ইয়াখতিয়ার দেন যে, কেউ ইচ্ছা করলে দাসত্ব থেকে মুক্ত হয়ে 
চলে যেতে পারে, আবার ইচ্ছা করলে থেকেও যেতে পারে। তবে তারা কোন সুবিধা 
পাবে না । একথা শুনে বাড়ীতে কারার রোল পড়ে যায়।€** 

তার প্রতিদিনের খরচ ছিল মাত্র দু'দিরহাম, কখনো তা বায়তুল মাল থেকে নিতেন না । 
ব্যক্তিগত আয় যা কিছু ছিল তাও খিলাফতের দায়িত্‌ গ্রহণের পর কম হয়ে যায়। কারণ, 
জবর-দখলকৃত সম্পদ ফেরত দানের ধারাবাহিকতায় তিনি সর্বপ্রথম নিজের সম্পদ 
ফেরত দেন। যখন তিনি খলীফা হন তখন তার সম্পদ থেকে বার্ষিক আয় হতো পঞ্চাশ 
হাজার দীনার। কিন্তু তাঁর মৃত্যুর সময় পর্যন্ত তা নেমে এসে দাড়ায় দু’ শ’ দীনার। অপর 
একটি বর্ণনায় এসেছে, খলীফা হওয়ার সময় তাঁর সম্পদের আয় ছিল চল্লিশ হাজার 
দীনার এবং তা নেমে এসে চার হাজার হয়।“*' এমন অবস্থায় তার পরিবার-পরিজন 
দারুণ টানাটানির ভিতর দিয়ে জীবন অতিবাহিত করতো । একবার ‘আবদুল্লাহ ইবন 


৫১৫. ইবনুল জাওধযী-১৫১, ১৫৭ 
৫১৬. সিফাতুস সাফওয়া-২/১১৫; তাবাকাত-৫/৩৯৩, তারীখ আল-খুলাফা-২৩৭ 
৫১৭. ইবনুল জঞাওযী-২৭২; আবদুস সালাম নাদবী-৮৬, টীকা-২ 


২৯- তাবি'ঈদের জীবনকথা ২২৫ 


www.amarboi.org 


যাকারিয়া তার কাছে যান এবং তার পরিবার-পরিজনের অভাব-অনটন দেখে অন্তরে ব্যথা 
পান। তিনি বলেন, আমীরুল মু'মিনীন! আপনি আপনার কর্মচারী-কর্মকর্তাদেরকে এক 
শ’, দু’ শ’' করে, এমনকি ক্ষেত্র বিশেষে তার চাইতে বেশী মাসিক বেতন-ভাতা দেন। 
“তিনি বললেন, যদি তারা কুরআন-হাদীছ অনুসারে কাজ করে তাহলে এ পরিমাণ খুবই 
"কম । আমি তাদেরকে জীবিকার ধান্দা থেকে বিলকুল মুক্ত রাখতে চাই । তিনি বললেন, 
যখন এটা বৈধ এবং আপনি তাদের চাইতেও বেশী কাজ করেন তখন আপনিও মাসিক 
বেতন-ভাতা নিয়ে পরিবার-পরিজনকে স্বাচ্ছন্দ দান করতে পারেন । কারণ তারা খুবই 
অভাবী ৷ বললেন, তুমি তো আমার প্রতি সমবেদনা প্রকাশ এবং আমার ভালোর উদ্দেশ্যে 
একথা বলছো। তারপর তিনি নিজের ডান হাতটি বাম হাতের উপর রেখে বলেন, কিন্তু 
এই গোশ্তের সব্টুক আল্লাহর সম্পদ থেকে সৃষ্টি হয়েছে। এখন আমি আল্লাহর এই 
সম্পদে অন্য কিছু ঢুকিয়ে বৃদ্ধি করতে চাইনে। 

একবার ঘরে জীবন ধারণের জন্য কিছুই ছিল না। চাকর মুযাহিম চিন্তায় অস্থির হয়ে 
পড়লেন যে, কি ব্যবস্থা করা যায়। অবশেষে বাধ্য হয়ে এক ব্যক্তির নিকট থেকে পাচ 
দীনার ধার নিলেন। অতঃপর খলীফার ইয়ামনের সম্পদ থেকে প্রাপ্ত অর্থ এসে গেল । 
মুযাহিম অত্যন্ত খুশী মনে মনিবের নিকট গেলেন যে, এখন ধার শোধ করতে পারবেন। 
ঘরে ঢুকেই মাথায় হাত রেখে- আল্লাহ আমীরুল মু’মিনীনকে প্রতিদান দিন, আল্লাহ 
আমীরুল মু'মিনীনকে প্রতিদান দিন, এই ব্যক্তিগত অর্থও তিনি বায়তুল মালে জমা 
দিয়েছেন-- একথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে আসেন ।* 

সন্তানদেরকে তিনি দারুণ ভালোবাসতেন । কিন্তু সে ভালোবাসার প্রকাশ পার্থিব জাক- 
জমক ও বিলাসী জীবন যাপনের রূপে হতো না । একবার তিনি ঘরে ফিরে অতি আদরের 
মেয়ে আমীনাকে কাছে ডাকলেন। কিন্তু সে এলো না । তিনি একজনকে পাঠালেন তাকে 
আনার জন্য । লোকটি গেল এবং তার না আসার কারণ জানতে চাইলো ৷ সে বললো 
আমার কাছে কাপড় ছিল না। একথা শুনে খলীফা চাকর মুযাহিমকে বিছানার চাদর ছিড়ে 
তার কামিজ বানিয়ে দেওয়ার নির্দেশ দিলেন । মেয়ের ফুফু উম্মুল বানীন ছিলেন বিত্তশালী 
মহিলা, এক ব্যক্তি তাকে কথাটি জানালে তিনি একথান কাপড় পাঠিয়ে দিয়ে বলে দেন, 
‘উমারের কাছে কিছুই চাইবে না। 

তার সন্তানদের কেউ যদি একটু দামী জিনিস ব্যবহার করতো, তিনি তাদেরকে তা 
করতে বারণ করতেন। একবার এক ছেলে একটি আংটি বানায় এবং তাতে লাগানোর 
জন্য এক হাজার দিরহাম দিয়ে একটি পাথর খরীদ করে। তিনি তা জানতে পেরে তাকে 
লেখেন, আংটিটি বিক্রী করে দাও এবং সেই অর্থ দিয়ে এক হাজার অভুক্ত মানুষকে 
আহার করাও । আর লোহার একটি আংটি কিনে তার উপর একথাটি খোদাই করে 
নিবে- আল্লাহ সেই ব্যক্তির উপর দয়া করেন যে নিজের মর্যাদা সম্পর্কে অবগত ।** 


৫১৮. ইবনুল জাওযী-১৬২, ২৭৫ 
৫১৯. প্রাগুক্ত-২৭৫ 


২২৬ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


দ্বিতীয় খলীফা ‘উমার ইবনুল খাত্তাৰ (রা) খলীফা হিসেবে দৈনিক মাত্র দুই দিরহাম ভাতা 
গ্রহণ করেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খলীফা হলেন। তাকে বলা হলো, 
আপনি ‘উমার আল-খাত্তাব (রা) যে পরিমাণ ভাতা নিতেন, তাই নিন। জবাবে 


তিনি বললেন :** 


Ls Jb Lily dU df 52 pM SS 2 mr | 
“উমারের অর্থ-সম্পদ ছিল না, কিন্তু আমার যা সম্পদ আছে তা যথেষ্ট ।' 
অপর একটি বর্ণনা মতে তিনি বায়তুল মাল থেকে বছরে চার শ' দীনার গ্রহণ করতেন।“** 


দায়িত্বানুভূতি 

ক্ষমতা ও শাসন কর্তৃত্ব মানুষের মনকে কঠিন এবং জবাবদিহিতা সম্পর্কে সম্পূর্ণ নির্ভাঁক 
করে তোলে । কিন্তু ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের অন্তঃকরণকে খোদাভীতিতে পূর্ণ 
করে দেয়। তিনি খিলাফতের গুরুদায়িত্বের তীব্র অনুভূতিতে সব সময় ভীতিগ্রস্ত 
থাকতেন। তার নিয়ম ছিল 'ঈশার নামাযের পরে একান্ত নিরিবিলিতে মসজিদে বসে 
কেঁদে কেদে দুআ করা। এ অবস্থায় ঘুমে চোখ বন্ধ হয়ে যেত । ঘুমের ভাব কেটে গেলে 
একই রকম দু'আ আরম্ভ করতেন। এভাবে কারন, দু'আ, জাগা ও ঘুমানোর মধ্য দিয়ে 
সারা রাত অতিবাহিত হতো। 

একদিন তিনি মানুষের চাহিদা ও প্রয়োজন পূরণের জন্য বসলেন । সকাল থেকে সন্ধ্যা 
পর্যন্ত একাজ অব্যাহত রাখলেন । রাতের একটা অংশে একাজ শেষ করে সরকারী বাতি 
নিভিয়ে দিয়ে নিজ অর্থে জ্বালানো বাতি আনতে বললেন । দু'রাক‘আত নামায আদায় 
করলেন। তারপর চিবুকের নীচে একটি হাত রেখে নীরব-নিস্তক্ধ হয়ে বসে থাকলেন । 
তখন তার দু'চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। এভাবে রাত কেটে যায়৷ তারপর তিনি 
ফজরের নামাযে দাড়িয়ে যান। স্ত্রী ফাতিমা খলীফার এমন আচরণ লক্ষ্য করেন । তিনি 
বলেন : আমীরুল মু'মিনীন! গত রাতে আপনাকে এমন আচরণ করতে দেখলাম কেন? 
বললেন : তুমি ঠিকই ধরেছো। এই উম্মাতের যাবতীয় দায়িত্ব আমার কাধে । এদের 
মধ্যে অনেকে আছে নিঃসম্বল প্রবাসী, সহায়-সম্বলহীন দর্দ্রি মানুষ, একান্ত সহায়হীন 
কয়েদী এবং এ ধরনের আরো অনেকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে রয়েছে। আমি জানি, 
আল্লাহ তা‘আলা তাদের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন, মুহাম্মাদ (সা) তাদের পক্ষে 
আমার বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করবেন । আমার ভয় হয় সেদিন আমি আল্লাহর নিকট 
কোন ওজর-আপত্তি উত্থাপন করতে পারবো না এবং মুহাম্মাদ (সা)-এর সামনেও কোন 
যুক্তি দাড়. করাতে সক্ষম হবো না। এ কারণে নিজের ব্যাপারে বড় ভীত-শংকিত হয়ে 
পড়েছিলাম ।€*২ 

৫২০. আল-‘ইকদ আল-ফারীদ-৪/২৭১, ৪৩৪ 

৫২১. তাবাকাত-৫/৩৯৬; ইবনুল জাওযী-২৭২ 

৫২২. আল-কামিল ফিত-তারীখ-৫/৬৫; আল-খলীফা আয-যাহিদ-১৭৫ 


তাবি'ঈদের জীবনকথা ২২৭ 


www.amarboi.org 


তার এমন অস্থিরতা ও কান্নাকাটি দেখে বন্ধুদের অনেকে তাকে তিরস্কার করতেন। 
জবাবে তিনি বলতেন : তোমরা আমাকে তিরস্কার করছো, অথচ ফুরাতের তীরে একটি 
ছাগলের বাচ্চাও অহেতুক মারা গেলে তার জন্য ‘উমারকে ধরা হবে ।*** 
একবার তিনি সেনা কর্মকর্তা সুলায়মান ইবন আবী কারীমাকে লিখলেন: 


“আল্লাহকে সম্মান ও ভয় করার সবচেয়ে বেশী প্রয়োজন সেই বান্দার যাকে তিনি আমার 
মত এই পরীক্ষায় ফেলেছেন । আল্লাহর নিকট আমার চেয়ে বেশী কঠিন হিসাব দানকারী 
এবং যদি আমি নাফরমানি করি তাহলে আমার চেয়ে বেশী হেয় ও লাঞ্ছিত কেউ হবে 
না। আমি আমার নিজের অবস্থায় মানসিকভাবে ভীষণ বিপর্যয়গ্রস্ত । আমার ভয় হয়, 
আমার এ অবস্থা আমাকে ধ্বংস করে না দেয়। আমি জেনেছি, তুমি জিহাদ ফী 
সাবীলিল্পাহ-এর উদ্দেশ্যে বের হচ্ছো। আমার প্রিয় ভাই! তুমি জিহাদের ময়দানে পৌছে 
আল্লাহর দরবারে দু'আ করবে তিনি যেন আমাকে শাহাদাত দান করেন। কারণ, আমার 
অবস্থা বড় কঠিন এবং বিপদ বড় ভয়াবহ ।”*২ 

খিলাফতের দায়িত্‌ গ্রহণের পর থেকে কথা কম বলতেন । সব সময় নীরব ও নিশ্চুপ 
থাকতেন। সব রকম হাস্য-কৌতুক, রসিকতা ছেড়ে দেন। হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী 
নিন্নমানের কথা শোনা বর্জন করেন। সোম, বৃহস্পতি, প্রতি মাসের দশ তারিখ, আরাফার 
দিন ও আশুরাতে সাওম পালন করতেন। সামান্য হলেও প্রতিদিন কুরআন তিলাওয়াত 
করতেন। ইবাদাত-বন্দেগীর ক্ষেত্রে কোন রকম বাড়াবাড়ি করতেন না। তবে 
যতটুকু করতেন, সব সময় করতেন। তাঁর নামায ছিল হযরত রাসূলে কারীমের (সা) 
নামাযের মত ।** 


মৃত্যু, কিয়ামত ও জাহারামের ভয় 

পৃথিবীর রাজা-বাদশাদের ইতিহাসে দেখা যায়, তাদের দরবারে ও জলসায় মৃত্যু, 
কিয়ামত, পরকাল ও আল্লাহভীতির কোন আলোচনা কখনো স্থান পায় না। কিন্তু ‘উমার 
ইবন ‘আবদিল ‘আধযীযের মজলিসেই এর ব্যতিক্রম দেখা যায়। রাতে তার দরবারে 
‘আলিম ও ‘আবিদ ব্যক্তিদের সমাবেশ ঘটতো। মৃত্যু ও কিয়ামতের আলোচনা 
করতে করতে তারা কান্নায় এমনভাবে ভেঙ্গে পড়তেন যেমন মৃত ব্যক্তির জন্য মানুষ 
মাতম করে ।**২৬ 

রাত জেগে তিনি মৃত্যু নিয়ে চিন্তা-ভাবনা করতেন। কবরের ভয়াবহতা স্মরণ করে 
অচেতন হয়ে পড়তেন । একবার তিনি তার এক বৈঠকী বন্ধুকে বললেন, আমি সারা রাত 
চিন্তা-ভাবনার মধ্যে জেগে রয়েছি । বন্ধ জিজ্ঞেস করলেন : কোন বিষয়ে? বললেন : কবর 


৫২৩. ইবনুল জাওযী : ২৯১-২৯২ 

৫২৪. তাবাকাত-৩৯৩ 

৫২৫. ‘আলী ফাউর, সীরাতু ‘উমার-১২৬ 
৫২৬. তারীখ আল-খুলাফা'-২৩৭ 


২২৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


এবং কবরবাসীদের সম্পর্কে । তুমি যদি তিন দিন পর কবরে মৃতদেহ দেখ তাহলে 
তাদের প্রতি শত স্রেহ-ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের কাছে যেতে ভয় করবে । তুমি 
এমন একটি ঘর দেখতে পাবে যেখানে সুন্দর সুন্দর পোশাক ও চমৎকার সুগন্ধির 
পরিবর্তে পোকা কিলবিল করছে, পুঁজ গড়িয়ে পড়ছে, সেই পুঁজে পোকা সাতার কাটছে, 
পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, কাফন ময়লা-নোংরা হয়ে গেছে। এতটুকু বলার পর কান্নায় 
তার কণ্ঠ রোধ হয়ে যায় এবং তিনি বেহুঁশ হয়ে পড়ে যান। স্ত্রী পানির ছিটা দিয়ে হুঁশ 
ফিরিয়ে আনেন। 
একবার জনৈক ব্যক্তি ‘উমার ইবন ‘আবদিল ‘আখধীযের (রহ) নিকট গিয়ে দেখলেন, 
তিনি একটি ভ্বলন্ত চুলোকে সামনে নিয়ে বসে আছেন। লোকটিকে দেখে বললেন : 
আমাকে কিছু উপদেশ দাও । লোকটি বললো : 
Ee diy by LUN sf al BLAIS ow daiiy L coal wl 
Pil esl als BLU SSS 
“হে আমীরুল মু'মিনীন! কে জান্নাতে গেল তাতে আপনার লাভ কি, যদি আপনি নিজে 
জাহান্নামে যান? আর কে জাহান্নামে গেল তাতে আপনার ক্ষতি কি, যদি আপনি নিজে 
জান্নাতে যান?” একথা শুনে ‘উমার (রহ) এত কাদলেন যে, তার চোখের পানিতে 
সামনে চুলোর আগুন নিভে যায়।“*২' 
মায়মূন ইবন মিহরান বলেন : আমি ‘উমারের নিকট বসে আছি । হঠাৎ তিনি কান্নায় 
ভেঙ্গে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামীনের নিকট মৃত্যু কামনা করতে লাগলেন। 
বললাম : আপনি এভাবে মৃত্যু কামনা করছেন কেন? আল্লাহ তো আপনার দ্বারা অনেক 
কল্যাণমূলক কাজ করিয়েছেন, অনেক সুন্নত জীবিত এবং বহু বিদ'আত দূর করিয়েছেন। 
বললেন : আমি কি সেই সত্যনিষ্ঠ বান্দার মত হবো না, আল্লাহ যার চোখে প্রশান্তি এবং 
রাষ্ট্র ক্ষমতা দান করেন? তারপর তিনি পাঠ করেন : 


S53 SHULL pL 22.53 sl a: LS LN ba SBD SS 
+ 8 9 se °° yg sess tue te cd oto 8 

(\*) : ge) oamllall oly Ul B35 DSI Wl fs lf 
‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে রাজ্য দান করেছো এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা 
দিয়েছো। হে আকাশমণ্ডলী ও পৃথিবীর সষ্টা! তুমিই ইহলোক ও পরলোকে আমার 
অভিভাবক । তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্মপরায়ণদের 


অন্তর্ভুক্ত কর [En 
ইয়াযীদ ইবন হাওশাব বলেন :*** 


' ৫২৭, ইবনুল জাওযী : ১০৮-১০৯, ১৮৭ 
৫২৮. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪৩৫; ‘আলী ফাওর, সীরাতু ‘উমার-১২৮ 
৫২৯. সিফাতুস সাফওয়া-৩/১৫৬; তাবাকাত-৫/৩৯৪; রিজালুল ফিকর ওয়াদ দাওয়া-১/৬১ 


.তাবি‘ঈদের জীবনকথা ২২৯ 


www.amarboi.org 


Lg JY GBS JW oS 1 2ydl 120 02 463 dl 2 Syl cll 
“আমি হাসান আল-বসরী ও ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের (রহ) চেয়ে বেশী কাউকে 
কিয়ামতকে ভয় করতে দেখিনি । মনে হতো, দোযখ যেন কেবল তাদের দু'জনের জন্যই 
সৃষ্টি করা হয়েছে।” 


কুরআনের আয়াতের প্রভাব 
কুরআন মাজীদের গভীর উপদেশপূর্ণ আয়াত পাঠ করে ভয়ে, উৎকণ্ঠায় দিশেহারা হয়ে 
পড়তেন । এক রাতে নিমের আয়াতগুলো পাঠ করলেন :** 


Els 2 UG SL JUS OI 3h SUG lit LI 1 
eS A IO OC AEE YS TOE EY 
‘সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত এবং পর্বতসমূহ হবে ধূনিত রঙ্গিন পশমের 
মত। তখন যার পাল্লা ভারী হবে, সে তো লাভ করবে সন্তোষজনক জীবন । কিন্তু যার 
পাল্লা হালকা হবে তার স্থান হবে ‘হাবিয়া’ ।' 
তিলাওয়াত শেষে তিনি জোরে চিৎকার দিয়ে বলে ওঠেন- ১৮.৬০।১ - হায়, অশুভ 
সকাল! তারপর লাফ দিয়ে মাটিতে এমনভাবে পড়ে যান যে, মনে হচ্ছিল তার প্রাণ বের 
হয়ে যাবে। অনেকক্ষণ এমন অসার হয়ে পড়ে থাকলেন মনে হলো তার জীবনাবসান 


হয়েছে। তারপর আবার জ্ঞান ফিরে পান। অন্য একদিন নামাযে পাঠ করলেন 
নিম্নের আয়াতটি :*** 


আয়াতটি পাঠের পর এতই প্রভাবিত হলেন যে, বারবার পাঠ করতে থাকেন এবং সামনে 
‘আর এগুতে পারলেন না ।**২ 


তাওয়াক্কুল বা আল্লাহ নির্ভরতা 

তাওয়াক্কুল ‘আলাল্লাহ বা আল্লাহ নির্ভরতা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে সকল 
সঙ্কট ও বিপদ-আপদ থেকে বেপরোয়া করে তুলেছিল। একবার বনু মানুষ তাকে 
পরামর্শ দিল যে, খাদ্য-খাবার দেখে-শুনে সতর্কতার সংগে খাবেন, নামায আদায়ের 
সময় আশে-পাশে নিরাপত্তা রক্ষী রাখবেন যাতে কেউ অতর্কিত আক্রমণ করতে না পারে 
এবং প্লেগ জাতীয় কোন মহামারী দেখা দিলে পূর্ববর্তী খলীফাদের রীতি ছিল স্থান ত্যাগ 
করে অন্যত্র সরে যাওয়া, আপনিও তাই করবেন । তাদের কথা শেষ হলে তিনি বললেন, 


৫৩০. সূরা আল-কারিআ : ৪-৯ 
৫৩১. সূরা আস-সাফ্‌ফাত-২৪ 
৫৩২. ইবনুল জাওযী-১৯১ 
২৩০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


অবশেষে তাদের পরিণত কি হয়েছে? যখন তারা বেশী পীড়াপীড়ি করতে লাগলো তখন 
তিনি বললেন, হে আল্লাহ! তুমি জান, যদি আমি কিয়ামতের দিন ছাড়া আর কোন 
দিনকে ভয় করি তাহলে আমার ভয়কে প্রশাস্তিতে পরিণত করো না ।*** 

যেহেতু খারিজীদের অতর্কিত আক্রমণ আশঙ্কায় পূর্ববর্তী সকল খলীফার জীবন 
নিরাপত্তাহীন হয়ে পড়েছিল, এ কারণে তাদের নিরাপত্তার জন্য সর্বক্ষণ বহু প্রহরী 
নিয়োজিত থাকতো । যার সূচনা করেন হযরত যু‘আবিয়া (রা) । ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয সম্পূর্ণভাবে এই নিরাপত্তা রক্ষীদের পদ বিলুপ্ত না করলেও তিনি তাদেরকে 
পরিষ্কারভাবে বলে দেন যে, আমি তোমাদের পাহারার মোটেই মুখাপেক্ষী নই । আন্তাহর 
তাকদীরই আমার নিরাপত্তার জন্য যথেষ্ট । তোমাদের যার ইচ্ছা থাকতে পার, যার ইচ্ছা 
চলে যেতে পার । | 


তাকওয়া-পরহিযগারী 

কিছু জিনিস এমন আছে যা দৃশ্যতঃ জায়েয মনে হয়; কিন্তু গভীরভাবে দেখলে তাও 
সন্দেহ থেকে মুক্ত নয়। এসব জিনিসের সাথেই মূলতঃ তাকওয়া-পরহিযগারীর সম্পর্ক । 
অনেকে এসব জিনিস পরিহার করে চলেন । তবে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের মধ্যে 
এ গুণটি পূর্ণরূপে বিদ্যমান ছিল। যদি কখনো অমুসলিম যিম্মীদের মধ্যে অবস্থান 
করতেন এবং তারা দুধ, তরকারি ইত্যাদি সরবরাহ করতো, তিনি তাদেরকে বাজারের 
চাইতে বেশী মূল্য দিয়ে তা গ্রহণ করতেন। কেউ মূল্য গ্রহণে অস্বীকৃতি জানালে তিনি 
সেই সব জিনিস খেতেন না । কিন্তু যদি কোন মুসলমান কোন জিনিস উপহার দিত, তিনি 
তা মোটেই গ্রহণ করতেন না । একবার তিনি আপেল খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। 
তার খান্দানের এক ব্যক্তি উঠে গেল এবং একটি আপেল উপহার হিসেবে পাঠিয়ে দিল। 
বাহক আপেলটি নিয়ে উপস্থিত হলে তিনি গ্রহণ করলেন না। তবে ভদ্রতা বশতঃ 
বললেন, তাকে বলবে আপনার এ উপহার খুবই পছন্দ হয়েছে । লোকটি বললো, এটা 
তো ঘরের আপেল । আর আপনি তো জানেন রাসূলুল্লাহ (সা) উপহার গ্রহণ করতেন। 
বললেন, রাসূলুল্লাহর (সা) জন্য হাদিয়া-উপহার, নিঃসন্দেহে তা হাদিয়া-উপহারই ছিল। 
‘কিন্তু আমাদের জন্য তা ঘুষ ।** 


নিজ খান্দানের সপক্ষে 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যদিও ধর্মীয়ভাবে নিজ খান্দানের সর্বেসর্বা মর্যাদার 
দাবীদার হওয়াকে মোটেই সমর্থন করতেন না, তবে নিজ খান্দানের মান-মর্যাদা রক্ষার 
ক্ষেত্রে একেবারে উদাসীন ছিলেন না। 

একবার বিদ্রোহী খারিজীরা বিতর্ক চলাকালে বললো, যতক্ষণ আপনি আপনার খান্দানের 
সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের প্রতি অভিশম্পাত না করবেন, আমরা আপনার আনুগত্য 


৫৩৩. তাবাকাত-৫/৩৯৪ 
৫৩৪. ইবনুল জাওযী-৯৮, ১৬০ 


তাবি‘ঈদের জীবনকথা ২৩১ 


www.amarboi.org 


করবো না । জবাবে তিনি তাদেরকে প্রশ্ব করেন, তোমরা কি ফির‘আউনের প্রতি অভিশাপ 
দিয়ে থাক? তারা না সূচক জবাব দিলে তিনি বলেন, যখন তোমরা ফির‘আউনকে ক্ষমা 
করেছো তখন আমি আমার খান্দানের দোষ-ক্রুটি উপেক্ষার দৃষ্টিতে দেখবো না কেন? 
বিশেষতঃ যখন তাদের মধ্যে ভালো-মন্দ সব ধরনের মানুষ বিদ্যমান?“ 

একবার এক ব্যক্তি তার সামনে হযরত মু'আবিয়া (রা)-কে নিন্দামন্দ করলে তিনি তাকে 
তিনটি চাবুক মারেন। তিনি তার গোটা খিলাফতকালে নিজ হাতে এই তিনটি 
চাবুকই মারেন ।*** 

আপনজনদের প্রতি ভালোবাসা 

তিনি আপনজন ও নিকট আত্মীয়দের ভীষণ ভালোবাসতেন । তার চাচা ‘আবদুল্লাহ ইবন 
মারওয়ানের মৃত্যু হলে, যদিও তিনি তখন বিলাসী জীবন যাপন করতেন, আয়েশী জীবন 
ত্যাগ করে অতি সাদামাটা জীবন ধারণ করেন । প্রায় দু’আড়াই মাস এভাবে চলার পর 
অবশেষে মুহাম্মাদ ইবন কাসিমের অনুরোধে নিজের প্রকৃত অবস্থায় ফিরে আসেন। 

পুত্র সন্তানদের মধ্যে আবদুল মালিক ছিলেন তার বেশী প্রিয় । একবার মায়মূন ইবন 
মাহরানকে তিনি বলেন, আমার পত্র ‘আবদুল মালিক আমার চোখের পুত্তলিতে পরিণত 
হয়েছে। আমার ভয় হয়, আমার আবেগ আমার বুদ্ধিকে আচ্ছন্ন করে না ফেলে । আমার 
ইচ্ছা, আপনি এসে তার শিক্ষা ও জ্ঞানের পরীক্ষা নিন। 


শ্ক্রর সাথে কোমল ও বন্ধুত্বপূর্ণ আচরণ 

শত্রুর সাথে কোমল আচরণ করতে পারে কেবল অতি ভদ্র ও উদার চিত্তের মানুষেরা । 
‘উমার ছিলেন এ জাতীয় একজন মানুষ । ইসলামের ইতিহাসে দেখা যায় খারিজীদের 
একটি উপদল সব সময় খলীফাদের দুশমন ভেবেছে। কিন্তু ‘উমার ইবন ‘আবদিল 
‘আধীয সারা জীবন তাদের সাথে কোমল ও বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। একবার জনৈক 
খারিজী ব্যক্তি খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিফকে পাপাচারী ও পাপিষ্ঠ পিতার 
সন্তান বলে গালি দেয়। খলীফা সুলায়মান লোকটিকে কি শাস্তি দেওয়া যায় সে ব্যাপারে 
‘উমারের পরামর্শ চান। ‘উমার বললেন, সে যেমন আপনাকে গালি দিয়েছে আপনিও 
তাকে কিছু গালি দিতে পারেন।*" 

একবার কয়েকজন খারিজী তার নিকট এসে বিতর্ক শুরু করে। ‘উমারের সাথে বসা তীর 
এক বন্ধু তাকে বললেন, আপনি উত্তেজিত হয়ে তাকে একটু ভয় দেখান । কিন্তু তার 
কথায় কান না দিয়ে তিনি অত্যন্ত ভদ্র ও কোমলভাবে তার সাথে আলোচনা করতে 
থাকেন। অবশেষে তারা একটি বিশেষ শর্তের উপর রাজী হয়ে চলে যায় । তারপর 


৫৩৫. প্রাগুক্ত-৭৭ 
৫৩৬. তাবাকাত-৫/৩৮৩ 
৫৩৭. ইবনুল জাওযী-৩৫, ৩৯, ২৬৩ 


২৩২ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘উমার তার বন্ধুর হাঁটুতে হাত রেখে বলেন, যদি ওঁষধে কাজ হয় তাহলে কাটা-ছেড়া 
করা উচিত নয় ।*” 

খারিজীদের সাথে সংঘাত-সংঘর্ষের পর্যায় শুরু হলে তিনি কয়েকটি শর্তে তাদের সাথে 
যুদ্ধের অনুমতি দেন। শর্তগুলো নিমরূপ : 

১. নারী, শিশু ও বন্দীদের হত্যা করা যাবে না। 

২. আহতদের পিছু ধাওয়া করা যাবে না। 

৩. গণীমতের যে সম্পদ হস্তগত হবে তা তাদের পরিবার-পরিজনকে ফেরত দিতে হবে। 
8. সঠিক পথে ফিরে আসা পর্যন্ত বন্দীকে আটক রাখা যাবে। 

তাঁর নিকট হাজ্জাজ ইবন ইউসুফ এত পরিমাণ অভিশপ্ত ছিল যে, তিনি তার গোটা 
খান্দানকে দেশাসন্তর করেন। তাছাড়া তার সকল কর্মকর্তাকে নির্দেশ দেন তারা যেন 
হাজ্জাজের রূপ ধারণ না করে। এতদসত্ত্বেও যখন তার সামনে রায়্যাহ ইবন ‘উবাইদা 
হাজ্জাজকে গালি দেয় তখন তিনি তাকে বারণ করেন। রায়্যাহকে বলেন : যখন কোন 
মজলুম ব্যক্তি জালিমকে গালি দিয়ে বদলা নেয় তখন জালিম. তার উপর মর্যাদাসম্পন্ন 
হয়ে যায়। 

তাঁর এমন কোমল ও বন্ধুত্বপূর্ণ আচরণের কথা দুশমনদের সকলের জানা ছিল। এ 
কারণে তারই নির্দেশে যখন জার্রাহ মাখলাদ ইবন ইয়াযীদ ইবন আল-মুহাল্লাবকে বন্দী 
করেন তখন বন্দী অবস্থায় তার সাথে অত্যধিক কোমল আচরণ করেন। সে খবর ‘উমার 
ইবন ‘আবদিল ‘আধযীযের কানে গেলে তিনি জার্রাহকে লেখেন : তুমি তো আল 
মুহাল্লাবের মা, যে তার জন্য বিছানা বিছিয়ে তার উপর শোয়ায় ৷ তা সত্ত্বেও জার্রাহ 
যখন ‘উমারের সামনে ষউ্টপস্থিত হন তখন তার বিশ্রাম ও আরাম-আয়েশের প্রতি ভীষণ 
তৎপর হন। অতঃপর মাখলাদ ইবন ইয়াযীদকে তার সামনে উপস্থিত করা হলে তিনি 
তাকে সসম্মানে মুক্তি দেন ।** 

দুঃস্থ ও অভাবীদের সাহায্য 

যে সকল মানুষ সাহায্য-সহযোগিতার মুখাপেক্ষী হতো ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
সম্ভাব্য সকল পদ্ধতিতে তাদের সাহায্য করতেন । তীর বৈঠকী সহচর-সঙ্গী হওয়ার জন্য 
যে সকল শর্ত নির্ধারণ করেন তার মধ্যে একটি শর্ত ছিল এ রকম : আমার বৈঠকী 
সহচরদের উচিত হবে, যে সকল মানুষ তাদের অভাব ও প্রয়োজনের কথা আমার কাছে 
পৌছাতে সক্ষম হয় না, তাদের কথা আমার কাছে পৌছে দেওয়া । একবার তাঁর সামনে 
এক চোরকে আনা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, অভাবের কারণে চুরি করেছে। তিনি 
তাকে ক্ষমা করেন এবং দশ দিরহাম দানের নির্দেশ দেন। 


৫৩৮. প্রাগুক্ত-৬৩ 
৫৩৯. প্রাগুক্ত : ৮৯-৯০, ৯৬ 


৩০- তাবি‘ঈদের জীবনকথা ২৩৩ 


www.amarboi.org 


একবার এক বেদুঈন তার নিকট আসে এবং অত্যন্ত মন গলানো ভাষায় নিজের অভাবের 
কথা জানায় । তার কথা শুনে ‘উমার কিছুক্ষণ মাথা নীচু করে থাকেন। তখন তার দু'চোখ 
বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। মাথা উঠিয়ে তিনি লোকটির কাছে জানতে চান, 
তোমার পরিবারে মোট কতজন লোক? সে বলে, আমি এবং আমার আট কন্যা । তিনি 
বায়তুল মাল থেকে তাদের সবার জন্য ভাতা নির্ধারণ করে দেন এবং তাৎক্ষণিকভাবে 
নিজের অর্থ থেকে তার হাতে তুলে দেন একশ' দিরহাম । যুদ্ধলন্ধ সম্পদের এক 
পঞ্চমাংশ যা খুমুস নামে পরিচিত, বায়তুল মালে জমা হয়। যখন এই খাতের দাসের 
সংখ্যা বেড়ে যেত তখন তিনি দু’জন পঙ্গুর জন্য একজন এবং একজন অন্ধের সেবার 
জন্য একজন করে দাস দান করতেন। 


নিয়ম ছিল যখন তার কোন ডাক যেত তখন যে কেউ তার চিঠি-পত্ৰ দিলে তা বহন করা 
হতো । একবার মিসর থেকে একটি ডাক যাত্রা করলো সেখানকার জনৈক ব্যক্তির দাসী 
খলীফার নামে একটি চিঠি ডাকে দিল । চিঠিতে সে খলীফা ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযকে লিখলো যে, তার বাড়ীর প্রাচীর এত নীচু যে চোর তা ডিঙ্গিয়ে তার মুরগীগুলো 
চুরি করে নিয়ে যায় । চিঠিটি পেয়ে মিসরের ওয়ালীকে লিখলেন, আমার এ চিঠি পাওয়ার 
সাথে সাথে তুমি এই দাসীর বাড়ীতে যাবে এবং প্রাচীরটি উঁচু করে দেবে। দাসীকে 
আমার এ নির্দেশের কথা জানাবে “8০ 


একবার ইরাক থেকে এক মহিলা ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের নিকট আসলো । 
বাড়ীর দরজায় পৌছে সে মানুষের নিকট জিজ্ঞেস করলো : আমীরুল মু’মিনীনের বাড়ীতে 
দারোয়ান নেই? লোকেরা বললো : না। ইচ্ছা করলে ভিতরে ঢুকতে পার । সে ভিতরে 
বেগম সাহেবা ফাতিমার নিকট গেল। তখন তার হাতে কিছু তুলা, যা দিয়ে.তিনি 
আযীরুল মু'মিনীনের সেবা করে থাকেন সে সালাম দিয়ে বসলো । তারপর চোখ উঠিয়ে 
এদিক সেদিক তাকিয়ে দেখে ঘরে কোথাও কোন জিনিস নেই । বললো : আমি এসেছি 
আমার ঘরকে পূর্ণ করার জন্য এই শূন্য ঘরে? জবাবে ফাতিমা তাকে বললেন : 
তোমাদের মত মানুষের ঘর পূর্ণ করতে গিয়ে তিনি নিজের ঘর শূন্য করে ফেলেছেন। 

তাদের কথার মাঝখানে ‘উমার এসে ঢুকলেন । আগস্তুক মহিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস 
করলেন : আপনার কি প্রয়োজন? মহিলা বললো : আমি একজন ইরাকী মহিলা, আমার 
বিবাহযোগ্য পাচটি মেয়ে আছে; কিন্তু দারিদ্র্যের কারণে তাদের বিয়ে দিতে পারছিনে। 
তাদের প্রতি আপনার সুদৃষ্টি লাভের উদ্দেশ্যে আমি এসেছি । সাথে সাথে তিনি কালি, 
কলম ও কাগজ নিয়ে ইরাকের ওয়ালীকে লিখতে বসলেন । তিনি মহিলার নিকট এক 
এক করে চারজন মেয়ের নাম জিজ্ঞেস করলেন এবং প্রত্যেকের জন্য নির্দিষ্ট হারে ভাতা 
নির্ধারণ করে পত্রটি শেষ করেন। আর ৫ম জনের ব্যাপারে বলেন, চার জনের ভাতা 
থেকে তার প্রয়োজন পূরণ হবে । মহিলাটি আল্লাহর হামদ ও আমীরুল মু'মিনীনের প্রতি 
কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে । অতঃপর পত্রটি নিয়ে সে ইরাকের দিকে যাত্রা করে।**? 


৫৪০. সীরাত ইবন ‘আবদিল হাকাম-৫৫, ৬৫ 
৫৪১. প্রাগুক্ত-১৭৭; আল-খলীফা আয-যাহিদ-১৭৬ 


২৩৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


এ প্রসঙ্গে আরো বর্ণিত হয়েছে যে, উক্ত মহিলা অন্দর মহলে ঢুকে দেখে যে, এক ব্যক্তি 
গভীর কূপ থেকে বালতি ভরে পানি উঠিয়ে হাড়ি-কলস ভরছে, আর বেগম সাহেবা তা 
তাকিয়ে দেখছেন । মহিলাটি বিস্মিত হয়ে বেগম সাহেবাকে লক্ষ্য করে বলে, আপনি এই 
বেগানা চাকর-বাকরদের থেকে পর্দা করেন না কেন? বেগম সাহেবা বললেন : এ আমার 
স্বামী আমীরুল মু'মিনীন । মহিলা হতবাক! জ্ঞান হারানোর উপক্রম হয় তার । 


রোগগ্রস্ত মানুষের পাশে বসা ও সাস্ববনা দেওয়া 

সাধারণতঃ রাজা-বাদশা ও আমীর-উমারাগণ খুব কমই প্রাসাদ থেকে বের হন । কিন্তু 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয শক্র-মিত্র কারো অসুস্থতার খবর পেলে দেখার জন্য ছুটে 
যেতেন তাদের শয্যা পাশে বসে কুশল জিজ্ঞেস করতেন, সাস্তবুনা দিতেন । একবার আবূ 
কিলাবা সিরিয়ায় অসুস্থ হয়ে পড়লেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয তাকে দেখতে 
যান । তার শয্যা পাশে বসে বলেন, আবূ কিলাবা : তুমি সুস্থ হয়ে ওঠো । মুনাফিকরা যেন 
আমাদেরকে নিয়ে হাসা-হাসি করার সুযোগ না পায় । 

একবার এক ব্যক্তির পুত্র-বিয়োগ ঘটে । তিনি লোকটিকে সাস্তনা দানের জন্য যান। 
লোকটি ছিল দারুণ কৃতজ্ঞ ও ধৈর্যশীল । তাই লোকেরা লোকটির প্রতি ইঙ্গিত করে 
বলাবলি করতে লাগলো যে, এরই নাম সম্তুষ্টি ও আত্মসমর্পণ । তিনি সংশোধন করে 
দিয়ে বললেন, না। এ হচ্ছে সবর বা ধৈর্য । | 

‘উমার ইবন ‘আবদিল্লপাহ ইবন ‘উতবার পিতার মৃত্যু হলে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
ভার নিকট শোকবাণী পাঠান। তাতে তিনি লেখেন : আমরা সকলে তো আখিরাতের 
অধিবাসী, দুনিয়াতে এসে বসবাস করছি। মৃত নারী ও পুরুষের সন্তান । তাহলে এ তো 
খুবই বিস্ময়কর ব্যাপার সেই মৃতের জন্য যে আরেকজন মৃতের নিকট চিঠি লিখছে এবং 
আরেকজন মৃতের জন্য শোক প্রকাশ করছে। 


সর্বজনপ্রিয় ব্যক্তিত 

হাদীছে এসেছে :*২ 

4 dy sdl fal 3 09> Ub >i 33 abl of clad fal sd Soby 
USI! Jal 

“আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন জিবরীলকে (আ) বলেন, আমি 

অমুককে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাস । এ কারণে জিবরীল (আ) তাকে 


ভালোবাসেন । অতঃপর তিনি আসমানের অধিবাসীদের মধ্যে ঘোষণা দেন যে, আল্লাহ 
অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাস । অতঃপর আসমানের 


৫৪২. যুরকানী, শারহু যুওয়াত্তা-৪/১৭৬ 


তাবি‘ঈদের জীবনকথা ২৩৫ 


www.amarboi.org 


অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে। এরপর আল্লাহ তা'আলা দুনিয়াতে তাকে ব্যাপক 
জনপ্রিয়তা দান করেন।” 

মানুষের পগ্রীতিভাজন হওয়া এবং গ্রহণযোগ্যতা অর্জনের সবচেয়ে বড় উপায় এটাই । 
আদর্শ মানের উত্তম নৈতিকতার বদৌলতে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয এই মর্যাদা 
অর্জন করেছিলেন। একবার হজ্জ মওসুমে তিনি ‘আরাফা অতিক্রম করছিলেন, হঠাৎ করে 
মানুষের দৃষ্টি তার প্রতি গিয়ে পড়ে। সুহায়ল ইবন আবী সালিহ, উপরোক্ত হাদীছের 
রাবীওও সেখানে উপস্থিত ছিলেন। তিনি এ দৃশ্য দেখে নিজের পিতাকে বলেন, আমার 
বিশ্বাস আল্লাহ ‘উমারকে ভালোবাসেন । তিনি পুত্রের এমন বিশ্বাসের কারণ জানতে 
চাইলেন । সুহায়ল বললেন, মানুষের অন্তরে তার স্থান আছে। তারপর তিনি উপরোক্ত 
হাদীছ শোনান । 

কেবল মুসলিম সম্প্রদায় নয়, বরং আদল ও ইনসাফ দ্বারা তিনি অমুসলিমদের অনস্তরকেও 
জয় করেছিলেন। একবার তার পুত্র ‘আবদুল্লাহ ইবন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
জাযীরা দিয়ে যাচ্ছিলেন। একজন খ্রীস্টান পাদ্রী যিনি কখনো তার গীর্জা থেকে বের হন 
না, ‘আবদুল্লাহর আগমনের খবর পেয়ে বেরিয়ে আসেন এবং ‘আবদুল্লাহকে জিজ্ঞেস 
করেন, তুমি কি জান আমি কেন আমার গীর্জার একান্ত নিরিবিলি স্থান থেকে বেরিয়ে 
এসেছি? তিনি বলেন : না। পাদ্রী বললেন : কেবল তোমার পিতার সম্মানে ৷ কারণ, 
আমরা তাকে ন্যায়পরায়ণ শাসকদের মধ্যে পেয়ে থাকি ।*8* 


জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ শুনতেন 

‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের নিকট একবার ইরাক থেকে একদল লোক আসে। 
তিনি দেখলেন, তাদের মধ্য থেকে একটি যুবক কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি 
যুবকটিকে বললেন, বড়দের বলতে দাও । যুবকটি বললো : হে আমীরুল মু'মিনীন! কথা 
বলার যোগ্যতা বয়সের দ্বারা হয়না । আর যদি সবকিছু বয়সের দ্বারা হতো তাহলে 
মুসলমানদের মধ্যে আপনার চেয়ে বেশী বয়সের অনেক লোক আছে । ‘উমার বললেন : 
আল্লাহ তোমার প্রতি রহম করুন, তুমি সত্য বলেছো । তুমি কথা বল । যুবক বললো : 
আমরা কোন প্রত্যাশা নিয়ে ও ভীতিসহকারে আপনার নিকট আসিনি । প্রত্যাশা- তা 
তো আমাদের গৃহে পৌছে গেছে, আর ভীতি- তা আল্লাহ আপনার আদল ও ইনসাফের 
দ্বারা আপনার জুলুম-অত্যাচার থেকে আমাদের নিরাপদ করেছেন। ‘উমার জিজ্ঞেস 
করলেন : তোমরা কি উদ্দেশ্যে এসেছো? যুবক বললো : আমরা একটি কৃতজ্ঞতা 
প্রকাশকারী প্রতিনিধি দল । সেই মজলিসে উপস্থিত মুহাম্মাদ ইবন কাব আল-কুরাজী 
উমারের মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখেন তা খুশীতে ঝলমল করছে । তিনি বললেন : 
হে আমীরুল মু'মিনীন! আপনার সম্পর্কে মানুষের অজ্ঞতা যেন কোনভাবে আপনার 
নিজের সম্পর্কে আপনার জানার উপর বিজয়ী হতে না পারে। প্রশংসা বহু মানুষকে 


৫৪৩. তারীখ আল-খুলাফা’-২৩৩ 


২৩৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


প্রতারিত করেছে এবং মানুষের কৃতজ্ঞতা তাদেরকে ধোকায় ফেলেছে অতঃপর তারা 
ধ্বংস হয়েছে। আপনি তাদের মত না হন এজন্য আমি আল্লাহর পানাহ চাই । একথা 
শুনে ‘উমার তার বুকের উপর মাথা নীচু করে দিলেন।** 
একবার “উমার ইবন ‘আবদিল ‘আযীয এক ব্যক্তিকে কোন কারণে দণ্ডাদেশ দেন। তখন 
রাজা’ ইবন হায়ওয়া তাকে বলেন : আমীরুল মু'মিনীন! আপনি যে বিজয় ভালোবাসেন 
তা তো আল্লাহ পূর্ণ করেছেন। এখন তিনি যে ক্ষমা ভালোবাসেন তা পূর্ণ করুন “$৫ 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যখন মদীনার ওয়ালী ছিলেন তখন হযরত সালিম ইবন 
‘আবদিল্লপাহ (রা) তার দরবারে আসা-যাওয়া করতেন। পরবর্তীকালে ‘উমার খলীফা 
হওয়ার পর সালিম ও মুহাম্মাদ ইবন কা‘ব আল-কারাযীকে দরবারে ডেকে পাঠান । তারা 
উপস্থিত হলে খলীফা বলেন : আপনারা কিছু উপদেশ দিন। সালিম বললেন : 
Ll > JL hi>l, JU 2 «Lsls Ea obi wil >| 

‘আপনি মানুষকে পিতা, পুত্র ও ভ্রাতা জ্ঞান করবেন । তারপর পিতার সেবা ও ভ্রাতার 
নিরাপত্তা বিধান করবেন । আর পুত্রের প্রতি দয়া ও স্মেহপরায়ণ হবেন ।' 
মুহাম্মাদ ইবন কা‘ব বললেন : 

90s Lil Jul cud SHH pels OD 05 4 oS Sls) 5b wb >t 
‘আপনি নিজের জন্য যা পছন্দ করেন মানুষের জন্যও তাই পছন্দ করুন, নিজের জন্য যা 
অপছন্দ করেন তাদের জন্যও তা অপছন্দ করুন। আর জেনে রাখুন, আপনিই এ 
পৃথিবীর মৃত্যুবরণকারী প্রথম খলীফা নন ।**£৬ 
যিয়াদ ইবন আবী যিয়াদ আল-মাদীনী বলেন, ইবন ‘আমির ইবন আবী রাবী‘আ তার 
এক প্রয়োজনে আমাকে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের নিকট পাঠালেন । আমি যখন 
তার নিকট পৌছলাম তখন তার একজন সেক্রেটারী তার পাশে বসে কি যেন 
লিখছিলেন। আমি সালাম দিলাম এভাবে : আস-সালামু ‘আলাইকুম । জবাবে তিনি 
বললেন : ওয়া ‘আলাইকাস সালাম ৷ তারপর আমি সতর্ক হলাম এবং বললাম : আস- 
সালামু ‘আলাইকা ইয়া আমীরাল মু'মিনীন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । তিনি 
বললেন : ইবন আবী যিয়াদ! তুমি প্রথম যেভাবে সালাম দিয়েছিলে তাতে আমি অখুশী 
হইনি। সেক্রেটারী বসরা থেকে জুলুম-অত্যাচারের যে রিপোর্ট এসেছিল তা পড়ে 
শোনাচ্ছিলেন। তিনি আমাকে বললেন : বস । আমি দরজার চৌকাঠের কাছে বসলাম । 
সেক্রেটারী পড়ছেন, আর ‘উমার জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছেন । রিপোর্ট পাঠ শেষ হলে 
তিনি সকলকে ঘর থেকে বের করে দিলেন । তারপর আমার দিকে এগিয়ে এসে আমার 
সামনে বসেন এবং তার দু'টি হাত আমার হাঁটুর উপর রেখে বলেন : ওহে ইবন আবী 


৫৪৪. আল-‘ইক্‌্দ আল-ফারীদ-৪/১৪০-১৪১ 
৫৪৫. প্রাগুক্ত-২/১৮৭ 
৫৪৬. প্রাগুক্ত-১/৪০; তাবি‘ঈদের জীবনকথা-১/১২২ 


তাবি‘ঈদের জীবনকথা ২৩৭ 


www.amarboi.org 


যিয়াদ! আমি তোমার গায়ের পশমী ‘আবার (জোব্বা) মধ্যে আমার হাতটি রেখে একটু 
গরম করে নিই । তারপর তিনি মদীনার নারী-পুরুষ নির্বিশেষে সৎ মানুষদের হাল- 
হাকীকত সম্পর্কে জিজ্ঞেস করলেন। কারো সম্পর্কে জিজ্ঞেস করতে বাকী রাখলেন না । 
মদীনার এমন কিছু বিষয় ছিল যা তিনি করতে বলেছিলেন, সে সম্পর্কেও আমি তাকে 
অবহিত করলাম । 

এবার তিনি. বললেন : ইবন আবী যিয়াদ! তুমি কি দেখতে পাচ্ছো, আমি কোথায় গিয়ে 
পড়েছি? বললাম : আমীরুল মু'মিনীন! আপনার জন্য সুসংবাদ । আমি আশা করি আপনি 
শৃভ ও কল্যাণই লাভ করবেন। বললেন : সুদূর পরাহত । তারপর তিনি কান্না জুড়ে 
দিলেন। আমি তাকে সাস্তবনা দিয়ে বললাম : আমীরুল মু'মিনীন! আপনি যতটুকু 
করেছেন তাই আপনার জন্য কল্যাণ বয়ে আনবে । বললেন : অসম্ভব । আমি নিন্দা-মন্দ 
করি, আমার নিন্দা-মন্দ করা হয় না। আমি প্রহার করি, কিন্তু আমাকে প্রহার করা হয় 
না, আমি মানুষকে কষ্ট দিই, আমাকে কষ্ট দেওয়া হয় না । তারপর তিনি আবার কাদতে 
লাগলেন। তার জন্য আমার দয়া হতে লাগলো । আমাকে বিদায় দেওয়ার সময় তার 
বিছানার নীচ থেকে বিশটি দীনার বের করে আমার হাতে দিয়ে বলেন : এগুলো তোমার 
কাজে লাগাও । “ফাই” অর্থাৎ যুদ্ধ ছাড়াই অর্জিত সম্পদ-এ যদি তোমার অধিকার 
থাকতো, আমি তোমাকে তোমার অংশ দিতাম । কারণ, তুমি দাস । আমি দীনারগুলো 
নিতে অস্বীকার করলাম । বললেন : এগুলো আমার ব্যক্তিগত অর্থ । তিনি পীড়াপীড়ি 
করতে লাগলেন । অবশেষে আমি গ্রহণ করলাম । 

তিনি আমার মনিবকে একটি চিঠি লিখলেন আমাকে ক্রয় করার জন্য । আমার মনিব 
আমাকে বিক্রয় করতে অস্বীকার করলেন । তবে তিনি আমাকে দাসত্ব থেকে মুক্ত 
করে দেন ।€8'* 

মাসলামা ইবন ‘আবদিল মালিকের আযাদকৃত দাস ‘আবদুস সালাম বলেন, একদিন 
‘উমার ভীষণ কাদলেন । তা দেখে স্ত্রী ফাতিমাও কাদলেন। আর তাদেরকে কাদতে দেখে 
বাড়ীর অন্যরাও কাঁদলেন। কান্না থামলে স্ত্রী ফাতিমা জিজ্ঞেস করলেন : আমীরুল 
মু'মিনীন! আপনি এভাবে কাদলেন কেন? বললেন : আমার স্মরণ হলো, মানুষ আল্লাহর 
সামনে থেকে ফিরে যাচ্ছে- একদল জার্নাতের দিকে, আরেকদল জাহার্বামের দিকে । 
একথা বলে তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়েন। 

তিনি ফকীহ, ‘আলিম ও আল-কুরআনের কারীদের খুবই সমাদর করতেন । দূর-দূরাস্ত 
থেকে গুণীজনদের ডেকে এনে দরবারের বিশিষ্টজনদের মধ্যে স্থান করে দিতেন। 
খিলাফতের দায়িত্ব গহণ করে সালিম ইবন ‘আবদিল্লাহ ইবন ‘উমার (রা), মুহাম্মাদ ইবন 
কুরাজী, রাজা’ ইবন হায়ওয়া এবং রিয়াহ ইবন ‘উবায়দার সংগে খিলাফত পরিচালনার 
বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন । মায়মূন ইবন মিহরান, রাজা’ ইবন হায়ওয়া এবং রিয়াহ 


৫৪৭. সিফাতুস সাফওয়া-২/১২২ 
৫৪৮. প্রাগুক্ত-২/১২০-১২১ 


২৩৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ইবন ‘উবায়দা ছিলেন তার বিশেষ সভাসদ । এছাড়া আরো অনেক ‘আলিম তার সাথে 
ওঠা-বসা করতেন ।*** 


‘উমার ও তাউস 
হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) খিলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন । 
একদিন লোক মারফত তাউস ইবন কায়সানকে বলে পাঠালেন : ওহে আবূ ‘আবদির 
রহমান! আমাকে কিছু উপদেশ দিন। 
তাউস এক লাইনের একটি চিঠি লিখলেন । লাইনটি হলো এই : 

LLLIG cAS Jal Jains als tas das 6355 of S351 31 
“যদি আপনি চান আপনার সব কাজ ভালো হোক, তাহলে ভালো লোকদেরকে নিয়োগ 
করুন । ওয়াস-সালাম!” 
চিঠিটি পড়ে ‘উমার মন্তব্য করেন : উপদেশের জন্য এতটুকুই যথেষ্ট । কথাটি দু'বার 
উচ্চারণ করেন $৫9 


জ্ঞানী ও বুদ্ধিমানদের মর্যাদা দিতেন 
একবার ‘উমার একজন অল্প বয়সী নওজোয়ানকে কোন একটি দায়িতবপূর্ণ পদে নিয়োগ 
দেন। তখন কেউ একজন '‘উমারকে বললেন : এ একজন অল্প বয়সী যুবক, আপনার 
অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। ‘উমার তাকে ডেকে বললেন: 
তোমার বয়স অল্প, আমার মনে হয় তুমি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে না। 
যুবকটি তখন নিমের চরণটি আবৃত্তি করে: 

Ai Lla> SS OS lI! + Ef MNg2 tl 1232 U9 
‘যদি বুদ্ধিমান হয় তাহলে বয়সের স্বল্পতা তার মূর্খতা ও পথভ্রষ্টতা বৃদ্ধি করতে পারে না ৷’ 
‘উমার বললেন : সত্য বলেছো । তার নিয়োগ বহাল রাখেন ।** 
খিলাফত পরিচালনার সুবাদে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে যদিও সব ধরনের 
মানুষের সাথে উঠাবসা করতে হতো, তবে তার প্রকৃত ঝৌক ছিল জ্ঞানী ব্যক্তিদের প্রতি । 
এ কারণে নানাভাবে তাদের প্রতি তার শ্রদ্ধা ও সমীহ ভাব প্রকাশ করতেন । আঞ্চলিক 
শাসক ‘আদী ইবন আরতাত যখন সকল শর'ঈ মাসয়ালায় তার পরামর্শ নিতে আরম্ভ 
করলেন তখন তাকে হাসান আল-বসরীর পরামর্শ নিলেই চলবে বলে জানিয়ে দেন। 
তিনি নিজেও কোন বিচার-ফয়সালা করলে অথবা সিদ্ধান্ত দিলে সে ক্ষেত্রে অবশ্যই 
হযরত সাঈদ ইবন আল-মুসায়্যিবের (রহ) পরামর্শ গ্রহণ করতেন। 


৫৪৯. তাবাকাত-৫/৩৯২ 
৫৫০. ওয়াফায়াতুল আ‘ইয়ান-১/২৩৩; তাবি'ঈদের জীবনকথা-১/১৩২ 
৫৫১. আল-‘ইকদ আল-ফারীদ-২/২৯; ‘আলী ফা্ডর, সীরাতু উমার-২০৫ 


তাবি‘ঈদের জীবনকথা ২৩৯ 


www.amarboi.org 


একবার তিনি এক ব্যক্তিকে সা'ঈদ ইবন আল-মুসায়্যিবের নিকট পাঠালেন একটি 
মাসয়ালা জিজ্ঞেস করার জন্য । লোকটি তাকে সঙ্গে করে ‘উমারের নিকট উপস্থিত হলে 
তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আমার পাঠানো লোকটি ভুলক্রমে আপনাকে কষ্ট 
দিয়েছে। আমি তাকে শুধু আপনার নিকট থেকে মাসয়ালাটি জেনে আসতে বলেছি ।*৫২ 
সর্বদা জ্ঞানী ব্যক্তিদের কথা আলোচনা করতেন । বিসর ইবন সাঈদ কপর্দকহীন অবস্থায় 
মারা গেলন। এমন কি কাফনের কাপড় ক্রয়ের অর্থও রেখে গেলেন না। আর ‘আবদুল্লাহ 
ইবন ‘আবদিল মালিক নগদ লক্ষাধিক দিরহাম রেখে মারা যান । ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয (রহ) তাদের দু'জনের মৃত্যুর অবস্থা জানার পর বললেন, যদি উভয়ের একই 
পরিণাম হতো তাহলে আমি ‘আবদুল্লাহ ইবন ‘আবদিল মালিকের জীবনকেই প্রাধান্য 
দিতাম । তখন মাসলামা ইবন ‘আবদিল মালিক বললেন, বিসর ইবন সাঈদের জীবন 
পদ্ধতি গ্রহণ করা আপনার খান্দানের মধ্যে আপনার আত্মহত্যার মতো হতো । তিনি 
বললেন, যা কিছুই হোক না কেন, আমরা মহৎ ব্যক্তিদের মহত্বের আলোচনা তো ছেড়ে 
দিতে পারিনে। সমকালীন অধিকাংশ ‘আলিমের সাথে তার সুসম্পর্ক বিদ্যমান ছিল। 
তাদের কেউ সাক্ষাৎ করতে এলে অত্যন্ত হৃদ্যতার সাথে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতেন, 
নিরিবিলি তার সাথে কথা বলতেন । একবার তার একজন বিশিষ্ট ‘আলিম বন্ধু আসলেন। 
তিনি তাকে একাকী কাছে বসিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন ।*** 

তিনি দিনের সবটুকু সময় মুসলমানদের বিভিন্ন বিষয়ে চিন্তা-ভাবনা ও কর্মতৎপরতায় 
কাটিয়ে দিতেন। রাতের একাংশও জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা ও তর্ক-বিতর্কে 
অতিবাহিত করতেন। এ অবস্থা দেখে একদিন রাজা’ ইবন হায়ওয়া (রহ) তাকে বলেন: 


JL Lino ya lo call co > ঙড CU git US JU | C0 0 | lib 

a>) cl Bla I Dydd oly SLY Zab Jl 1 GDL of 2b : 
P5> Ue 2 Ny Sh Lge S423 Sy pli 

‘হে আমীরুল মু'মিনীন! আপনার দিনের পুরোটাই ব্যস্ততায় কাটে । রাতের একাং 

আমাদের সাথে আলোচনায় অতিবাহিত হয়। বললেন : ওহে রাজা’! মানুষের সাক্ষাৎকার 

তাদের নেতাদেরকে পরিপূর্ণ করে। আর পরামর্শ ও তর্ক-বিতর্ক হলো দয়া ও অনুগ্রহের 

দ্বার এবং বরকত ও সমৃদ্ধির চাবিকাঠি । আর এ দু'টির সাথে কোন মতামত ও সিদ্ধান্ত 

যেমন ভুল হয় না, তেমনি কোন বিচক্ষণ মানুষ এ দু'টি জিনিস নিয়ে বসেও থাকে 

না।*** তিনি প্রায়ই বলতেন : 

rE abl cs EY SS comida EE SS) Liny COM sa Me 

449 02 8 

৫৫২. তাবাকাত-৫/৩৯০ 

৫৫৩. প্রাগুক্ত-৫/৩০৮, ৩২৫ 

৫৫৪. তারীখ আল-ইয়া‘কৃবী-২/৩০৬ 

২৪০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘প্রতিটি জিনিসের উৎসস্থল থাকে। আর তাকওয়া বা আল্লাহ ভীতির উৎসস্থল হলো জ্ঞানী 
ব্যক্তিদের অন্তঃকরণ। কারণ, তারা সরাসরি আল্লাহর কাছ থেকে বোঝে ও উপলব্ধি 
করে। সুতরাং তোমরা তার আদেশ-নিষেধের ব্যাপারে তাকে ভয় কর ।' 


ইমাম আয-যুহরী বলেন : একদিন আমি ‘উমারের নিকট গেলাম । আমি বসা থাকা 
অবস্থায় কোন এক আঞ্চলিক কর্মকর্তার একটি চিঠি এলো । চিঠিতে তিনি তার 
কর্তৃত্বাধীন একটি নগরের নিরাপত্তার জন্য দুর্গ তৈরির প্রয়োজনের কথা উল্লেখ করেন। 
আমি তাকে বললাম : ‘আলী ইবন আবী তালিবকেও (রা) তার কোন এক কর্মকর্তা এমন 
একটি চিঠি লিখেছিলেন। তিনি জবাবে লিখেছিলেন: 


JS ow Sb By cdl UiooS can Ul 
‘অতঃপর এই যে, তুমি ন্যায় বিচার দ্বারা নগরীকে নিরাপদ কর এবং জুলুম-অত্যাচার 
থেকে এর রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখ ।' 


উমারও একথাগুলোই লিখে পাঠান ।**৫ 
মারের মৃত্যুর পর মনীষীদের মন্তব্য ও শোক 
তার মৃত্যুর পর একদল ফকীহ তার বেগম সাহেবা ফাতিমার নিকট এসে বললেন :*** 
ps LF - dhl a> banb CL) dines Saas 335 me Shay Ube 
UUS Le ably : IUD alal Jr wlll ob Gy sf J SS BS 
dd Gy Sl oO BS dd lie cll - lye sly cUloly Do MSSSL pr 
lal Lal 0 dl SEEL2 SHI OS 2 OD US ol ly cps ns 
Pb uakiiy US SALI cA pl cr Al GB se JSS SION 3 
Ld 23230 dbly : dl i> 3S} Sy on TRE NS 
tin 23 Gin OS LEG : J Sly cd Lm) die) SF SLI cobb 
LU Us Sie La Gxlb digs cox ypiadl wy 51 
“উমারের মৃত্যুতে আমরা আপনাকে শোক ও সমবেদনা জানাতে এসেছি । তাঁর মৃত্যুতে 
গোটা উম্মাতের উপর যেন মুসীবত নেমে এসেছে । আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করুন! 


গৃহ অভ্যন্তরে ‘উমারের অবস্থা কেমন ছিল, সে সম্পর্কে আমাদেরকে একটু অবহিত 
করুন। কারণ, একজন মানুষ সম্পর্কে তার পরিবারের লোকেরাই সবচেয়ে বেশী জানে। 


৫৫৫. প্রাগুক্ত 
৫৫৬. ইবনুল জাওযী-২০৩; ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৩৯৭ 


৩১- তাবি'ঈদের জীবনকথা ২৪১ 


www.amarboi.org 


বেগম সাহেবা বললেন : আল্লাহর কসম, ‘উমার আপনাদের চেয়ে বেশী সালাত 
আদায়কারী ও সিয়াম পালনকারী ছিলেন না । তবে ‘উমারের চেয়ে আল্লাহকে ভয় করে, 
আল্লাহর এমন কোন বান্দাকে আমি কখনো দেখিনি । একজন পুরুষের তার স্ত্রীর সাথে 
চরম আনন্দঘন মুহূর্তেও, যখন আমি ও তিনি একই লেপের তলে থাকতাম, তখনও যদি 
আল্লাহর কোন নির্দেশের কথা স্মরণ হতো, অমনি পানিতে পড়া পাখীর মত ডানা ঝাপটা 
দিয়ে উঠে যেতেন । তারপর এমন ভীত-বিহ্বলভাবে চেঁচিয়ে কাদতে থাকতেন যে, আমি 
বলতাম : এখনই তার প্রাণটা বেরিয়ে যাবে। তাড়াতাড়ি আমি আমাদের লেপটি সরিয়ে 
ফেলতাম । তার প্রতি আমার দয়া হতো । মনে মনে বলতাম, হায়! আমাদের ও এই 
ইমারত বা রাষ্ট্র ক্ষমতার মধ্যে যদি পূর্ব-পশ্চিমের দূরত্ব হতো! আল্লাহর কসম! ইমারত 
ও খিলাফতের দায়িত্ব গহণের পর কোন রকম আনন্দ-খুশী আমরা উপভোগ করিনি ।' 
‘উমারকে কাফন পরানোর পর মাসলামা ইবন ‘আবদিল ‘আযীয দাড়িয়ে বললেন :** 
List Ss Sans cll Sh Ul S59 335 coxa! wl bal >, 
~~ UW ils Ss EE Jd Lad U CAS sy i> S১০ Jbl 
A155 any ala) 
‘হে আমীরুল মু'মিনীন! আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করুন । হিদায়াত ও আনুগত্য- 
অনুসরণের ক্ষেত্রে আপনি আমাদের সত্যনিষ্ঠ ব্যক্তিদের যোগ্য উত্তরাধিকারী ছিলেন। 
আপনার উপদেশ ও নীতিকথা দ্বারা আপনি আমাদের অন্তরকে তাকওয়া ও 
আল্লাহভীতিতে পূর্ণ করে দিয়েছেন। আপনার সম্মান ও মর্যাদা দ্বারা আমাদেরকে গৌরব 
ও গর্বের আসনে অধিষ্ঠিত করেছেন এবং সত্যনিষ্ঠ ব্যক্তিদের মাঝে আমাদেরকে স্মরণীয় 
করে গেছেন ।' 
‘আবদুল মালিক ইবন ‘উমাইর বলেন : 
GNU lye cA Gxel CBI OSFSA EAS 0] coxa mlb dbl a>) 
cS, Ley > 0 S79 il i> 5 EAT YbUUL Ma 
Ll), PY ‘LUN, le 
‘হে আমীরুল মু'মিনীন! আল্লাহ আপনার প্রতি দয়া করুন! আপনি ছিলেন দৃষ্টিকে 
অবনতকারী, যৌনাঙ্গের সংযতকারী, সত্যের ব্যাপারে উদার ও মিথ্যার ব্যাপারে অনুদার । 
রাগের সময় রাগ করতেন, খুশীর সময় খুশী হতেন। আপনি না ছিলেন কোন 


রসিকতাকারী, না ছিলেন মানুষের দোষ-ক্রটি অন্বেষণকারী, আর না ছিলেন কোন 
গীবতকারী ।' 


৫৫৭. কিতাবুল আগানী-৯/৩০৩-৩০৪; ইবনুল জাওযী-৩২৯ 
৫৫৮. ইবনুল জাওযী-৩০৩ 


২৪২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


হাসান আল-বসরী মৃত্যুর খবর শুনে মন্তব্য করেন :** 
wlll => ৩৬ - ‘সবচেয়ে ভালো মানুষটির মৃত্যু হয়েছে।' 
তার মৃত্যুতে মরছিয়া ও ক্রন্দন 
তার মৃত্যুতে গোটা মুসলিম বিশ্বের প্রতিটি মানুষ শোকাতুর হয়ে পড়ে । দুস্থ, ইয়াতীম, 
ধনী, গরিব, ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ, ছোট, বড় প্রতিটি মানুষ চোখের পানি ফেলে। 
এমন কি ইসলামী বিশ্বের বাইরেও এ শোক ছড়িয়ে পড়ে । যে রোমান সম্রাট তার 
চিকিৎসার জন্য চিকিৎসক পাঠান তিনিও ভীষণ দুঃখ পান । তার সমকালীন কবি জারীর 
ইবন ‘আতিয়্যা আত-তামীমী আল-বাসরী বলেন :** 
{aicls dl 2 > 2 Fb - UF oxajadl aol oll os 
Las b dbl Soy 2 Symy- 4 Calbil Libs tpl cli 
Lily Jal pyr dle G55 - by Sug lS nd 
‘ঘোষক আমীরুল মু'মিনীনের মৃত্যুর ঘোষণা করেছে। হে আল্লাহর ঘরের হজ্জ ও 
‘উমরাকারীদের মধ্যের সর্বোত্তম ব্যক্তি! আপনি একটি বিরাট দায়িত্ব বহন করেছেন এবং 
শক্ত ও মজবুতভাবে তা বহন করেছেন। হে ‘উমার! আল্লাহর নির্দেশমত সে দায়িত্‌ 
পালন করেছেন। সূর্য খর-তাপবিহীন বিষণ্ন হয়ে পড়েছে, যেন উদিত হয়নি । রাতে 
আকাশের চাদ ও তারকারাজি আপনার জন্য কীদছে।' 


কবি কুছায়্যির ইবন ‘আয্যা তার শোকগীথায় বলেন :*** 
xb HS 4B MUG + Sa pad lie Ek 
ar UYU BY a> + U5 ow Ud le 
2. z ্ 2 = 
Lis Ua) oll poe Lg? + > ols 222m by) si 
U2 Sli Las tse + Lol JE oye cm ~~! 
‘তার সকল শিল্প ও সৃষ্টি শোকক্লিষ্ট, বিষণ্ন, সুতরাং তাতে ব্যাপক ধ্বংসক্রিয়া চলেছে। এ 
ক্ষেত্রে প্রত্যেক মানুষকে প্রতিদান দেওয়া হবে। সকল মানুষের শোক ও দুঃখ এক । 
প্রতিটি গৃহে চলছে ক্রন্দন ও বিলাপ । 


যাদের কোন কল্যাণ ও উপকারও আপনি করেননি তারাও আপনার প্রশংসায় পঞ্চমুখ । 
কারণ, আপনি প্রশংসারই যোগ্য । 


৫৫৯. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-৫/১৪২; মুখতাসার তারীথ ইবন ‘আসাকির-১২৭ 
৫৬০. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২১১-২১২; মুখতাসার তারীখ ইবন ‘আসাকির-১২৭ 
৫৬১. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২১১; সিয়ারু আলাম আন-নুবালা’-৫/১৪৪; মু‘জামুল বুলদান-২/৫১৭ 


তাবি'ঈদের জীবনকথা ২৪৩ 


www.amarboi.org 


আল্লাহ দায়রু সার্ম'আনের কবরে বৃষ্টি বর্ষণ করুন! সেখানে সৎকর্মশীল ‘উমার 
শায়িত আছেন। I 

প্রত্যুষে প্রবল বর্ষণে ভিজে থাক এবং সন্ধ্যায় কালো গাঢ় মেঘ অঝোরে বর্ষণ করুক!’ 
এছাড়া আরো অনেক কবি তার মৃত্যুতে মরছিয়া রচনা করেছেন। আরবী সাহিত্যের 
প্রাচীন ইতিহাস ও সংকলনে সে সকল মরছিয়া সংরক্ষিত আছে। 

ইসলামের পরম শত্রু রোমান সম্রাট ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) মৃত্যু সংবাদ 
পেয়ে শোকে-দুঃখে কাতর হয়ে পড়েন। মুহাম্মাদ ইবন মা‘বাদ বলেন, আমীরুল 
মু'মিনীন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) আমাকে বন্দী বিনিময়ের ব্যাপারে 
আলোচনার জন্য রোমান সম্রাটের নিকট পাঠালেন । আমি সেখানে গেলাম এবং সম্রাটের 
দরবারে যাতায়াত করতে লাগলাম । একদিন দরবারে ঢুকে দেখি সম্রাট বিষণ্ব ও 
বেদনাক্লিষ্ট চেহারায় মেঝেতে বসে আছেন। আমি বললাম : মহামান্য স্য্রাটের এ অবস্থা 
কেন? তিনি বললেন : কি ঘটেছে তাকি আপনি জানেন না? বললাম : কী ঘটেছে? 
বললেন : সৎ লোকটি মারা গেছেন। বললাম : কে? বললেন : ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয । আমার বিশ্বাস, ‘ঈসা ইবন মারইয়ামের (আ) পরে যদি কেউ মৃতকে জীবিত 
করতে পারতেন তাহলে তা কেবল ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযই পারতেন । একজন 
দুনিয়া বিরাগী পাদ্রী দুনিয়ার সবকিছু ত্যাগ করে, ঘরের দরজা বন্ধ করে সব সময় 
উপাসনায় নিমগ্ন থাকে, এতে আমি বিস্মিত হই না। কিন্তু আমি বিস্ময়ে হতবাক হই 
যখন দেখি কোন ব্যক্তির পায়ের তলায় গোটা দুনিয়া গড়াগড়ি খায়, আর তিনি তা 
প্রত্যাখ্যান করে বৈরাগ্য জীবন যাপন করেন ।** 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) সম্ভানরা কেমন ছিলেন 
এখানে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) সন্তানদের সম্পর্কে সংক্ষেপে দুই একটি 
কথা বলা অপ্রাসঙ্গিক হবে না। তিনি অনেকগুলো সন্তান নিঃসম্বল অবস্থায় রেখে যান। 


‘আবদুল মালিক 

অতিপ্রিয় সন্তান ‘আবদুল মালিক তার জীবদ্দশায় অল্প বয়সে ইনতিকাল করেন এবং 
তিনি নিজে তাকে কবর দেন। এই ‘আবদুল মালিক ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, 
আল্লাহভীরু, পার্থিব ভোগ-বিলাস বিমুখ উঁচু পর্যায়ের তাপস ও আধ্যাত্মিক জ্ঞানে 
আলোকিত একজন মানুষ । একবার তার স্ত্রী খুব সেজেগুজে সামনে এলে তিনি বলেন, 
“এবার তোমার ‘ইদ্দত পালন করতে বসা উচিত ।” শামের কিছু ইসলামী ব্যক্তিত্ব বর্ণনা 
করেছেন, ‘উম্নার ইবন '‘আবদিল ‘আযীয (রহ) তার ছেলে ‘আবদুল মালিককে দেখেই 
ইবাদত-বন্দেগীর প্রতি আগ্রহী হয়ে ওঠেন। সায়্যার ইবন আল-হাকাম বলেন, ‘আবদুল 


৫৬২. হিলয়াতুল আওলিয়া-৫/২৯০; ইবনুল জাওযী-২৩০-২৩১; সিয়ারু আলাম আন-নুবালা'- 
৫/১৪২-১৪৩ 


২৪৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


মালিক তার পিতা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয অপেক্ষা উত্তম ছিলেন।“** মায়মূন 
ইবন মিহরান বলেন, আমি এক বাড়ীতে তিনজন ভালো মানুষ থাকে, এর চাইতে ভালো 
বাড়ী আর দেখিনি । তাদের একজন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয, দ্বিতীয়জন তার 
ছেলে ‘আবদুল মালিক এবং তৃতীয়জন তাদের দাস মুযাহিম ৷' এ কারণে ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয তাকে খুব ভালোবাসতেন। তীর উপর নির্ভরও করতেন । খলীফা 
হওয়ার পর ‘আবদুল মালিককে লেখা একটি চিঠিতে উপরিউক্ত বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। 
তিনি লেখেন : ‘আমার পরে আমার সকল উপদেশ ও পরামর্শের সবচেয়ে বড় হকদার 
তোমাকে মনে করি। আর তুমিও তা রক্ষণের জন্য সর্বাধিক যোগ্য । আল্লাহ আমাদের 
বড় অনুগ্রহ করেছেন, আর যা কিছু বাকী আছে তাও তিনি দান করবেন । সুতরাং 
আল্লাহর যে অনুগ্রহ তোমার পিতা ও তোমার প্রতি করা হয়েছে তা স্মরণ কর এবং 
পিতাকে তার সেই সব কাজে যার উপর ক্ষমতা ও কর্তৃত্ব আছে, আর তোমার ধারণা 
মতে তিনি যে কাজ করতে অক্ষম, সেখানে তাকে সাহায্য কর” 

‘আবদুল মালিক পিতার এই উপদেশ কঠোরভাবে পালন করেন । তিনি খিলাফতের 
গুরুত্বপূর্ণ বিষয়ে পিতাকে সঠিক পরামর্শ দিয়ে সব সময় সাহায্য করেন। পিতা যখন 
অশান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টির আশংকায় বান্‌ উমাইয়্যাদের জোর-জবরদস্তী দখলকৃত সম্পদ 
প্রকৃত মালিককে ফেরত দানের ব্যাপারে ধীরে চলো নীতি অবলম্বন করতে চাইলেন তখন 
‘আবদুল মালিকেরই পরামর্শ ও তাকিদে তিনি সে কাজ অগ্রাধিকার ভিত্তিতে করেন। 
শৈশব থেকেই ‘আবদুল মালিকের অন্তরে আল্লাহর ভয় শক্তভাবে গেঁথে বসে । দৈহিক 
গঠন-প্রকৃতির দিক দিয়ে সাধারণভাবে মহান ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) 
বংশধরদের সাথে তার সর্বাধিক সাদৃশ্য ছিল। বিশেষ করে ইবাদত-বন্দেগী ও 
আল্লাহভীরুতায় ছিলেন ‘আবদুল্লাহ ইবন ‘উমারের (রা) প্রতিচ্ছবি । তার চাচাতো ভাই 
‘আসিম বলেন : একবার আমি দিমাশকে গিয়ে ‘আবদুল মালিকের নিকট উঠলাম । 
তখনো সে অবিবাহিত । ঈশার নামায আদায় করে আমরা বিছানায় গেলাম । মাঝ রাতে 
আমার ঘুম ভেঙ্গে গেলে দেখলাম ‘আবদুল মালিক নামাযে দাড়িয়ে অত্যন্ত বিনীতভাবে 
কান্নাজড়িত কণ্ঠে বার বার নিম্নের আয়াতটি পাঠ করছে :** 


CPD IHS U Lis SEU OPES IGS UA Ob ALLL Ll COT 
‘তুমি ভেবে দেখ যদি আমি তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাস করতে দেই এবং পরে 


তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের নিকট এসে পড়ে তখন তাদের 
ভোগ-বিলাসের উপকরণ তাদের কোন কাজে আসবে কি?’ 


তার এই কান্না, ভীতি ও বার বার আবৃত্তি দেখে আমি শঙ্কিত হয়ে পড়লাম । ভাবলাম, 
হয়তো মারাই যাবে। তাই তাকে এ অবস্থা থেকে বিরত করার জন্য সদ্য ঘুম ভাঙ্গা 
ব্যক্তির মত আমি জোরে বলে উঠলাম : 


৫৬৩. সুওয়ারুন মিন হায়াত আত-তাবি‘ঈন-৮৪ 
৫৬৪. সূরা আশ-শু‘আরা' : ২০৫-২০৭ 


তাবি‘ঈদের জীবনকথা ২৪৫ 


www.amarboi.org 


PASTE ETE 
‘আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই । সকল প্রশংসা আল্লাহর ।' 
আমার কণ্ঠস্বর শুনে সে চুপ হয়ে গেল । আমি আর কোন সাড়া-শব্দ পেলাম না। 
এই যুবক তার যুগের শ্রেষ্ঠ ‘আলিমদের নিকট থেকে কুরআন, হাদীছ ও ফিকাহর জ্ঞান 
অর্জন করেন। তরুণ বয়সেই তিনি শামের একজন অন্যতম শ্রেষ্ঠ ফকীহরূপে স্বীকৃতি 
লাভ করেন। বর্ণিত আছে, একবার ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) শামের বড় বড় 
ফকীহদের সমবেত করে বলেন, আমার খান্দানের লোকেরা অন্যায়ভাবে জনগণের ধন- 
সম্পদ হাতিয়ে নিয়ে যে বিত্তের পাহাড় গড়ে তুলেছে সে ব্যাপারে আপনাদের মতামত 
জানার জন্যই আপনাদেরকে ডেকেছি। তারা বললেন, আমীরুল মু'মিনীন! এ অন্যায় 
কাজ তো আপনার দায়িত্ব গ্রহণের পূর্বে হয়েছে। এর দায়-দায়িত্ব আপনার পূর্ববর্তীদের 
উপর বর্তাবে। তাদের এ জবাবে ‘উমার খুশী হতে পারলেন না। এ মতের সাথে 
দ্বিমত পোষণকারী তাদের মধ্য থেকে একজন বললেন, আমীরুল মু'মিনীন! আপনার পুত্র 
‘আবদুল মালিককেও ডাকুন। কারণ, আপনি যাদেরকে ডেকেছেন, তাদের থেকে 
বিদ্যা, বুদ্ধি ও ফিক্‌হ বিষয়ে জ্ঞানে সে কোন অংশে কম নয়। সুতরাং এ ব্যাপারে তার 
মতামত নিন। 
‘আবদুল মালিককে ডেকে আনা হলো । ‘উমার তাকে লক্ষ্য করে বললেন : 
আমার চাচাতো ভাইয়েরা অন্যায়ভাবে জোর করে মানুষের অর্থ-সম্পদ হাতিয়ে নিয়ে 
বিত্তের পাহাড় গড়ে তুলেছে। এখন সেই সব সম্পদের প্রকৃত মালিকরা তাদের সম্পদ 
ফিরিয়ে পাওয়ার দাবী জানাচ্ছে । আর আমরা জানি, এ তাদের সম্পদ ৷ এ ব্যাপারে 
তোমার মতামত কি? 
‘আবদুল মালিক বললেন, আমার মতে যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন যে, কোন সম্পদ 
জোর করে হাতিয়ে নেওয়া হয়েছে ততক্ষণ তা তার প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে 
থাকবেন। আর যদি তা না করেন, তাহলে অন্যায়ভাবে যারা তা গ্রহণ করেছিল, আপনি 
তাদেরই একজন বলে গণ্য হবেন। 
পুত্রের এ জবাব শুনে আমীরুল মু'মিনীন ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের (রহ) চেহারায় 
সম্তষ্টির আভা ফুটে ওঠে তার অন্তরের সকল দ্বিধা-দ্বন্্ব দূর হয়ে যায় । 
নও-জোয়ান ‘আবদুল মালিক শক্ৰ বাহিনীর সাথে মুসলিম মুজাহিদদের সংঘাত-সং' 
হয় এমন এক স্থানে বসবাস করা পছন্দ করতেন । তাই তিনি দারুল খিলাফা দিমাশ্‌ক 
ছেড়ে সিরিয়া সীমান্তে এসে বসবাস করতে থাকেন । পিতা ‘উমারের তার যোগ্যতা, 
সততা ও খোদাভীতির উপর পূর্ণ আস্থা থাকা সত্ত্বেও দূরে অবস্থানকারী পুত্রের জন্য 
দুঃশ্চিন্তায় থাকতেন । না জানি নও-জোয়ান পুত্রকে শয়তান কোন ধোকায় ফেলে দেয় । 
তাই সব সময় পুত্রের সংবাদ জানার জন্য উদগ্রীব থাকতেন। 


২৪৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


মায়মূন ইবন মাহরান বলেন, একদিন আমি ‘উমার ইবন ‘আবদিল ‘আখযীযের নিকট গিয়ে 
দেখলাম পুত্র ‘আবদুল মালিককে চিঠি লিখছেন। সেই চিঠিতে তিনি পুত্রকে উপদেশ 
দিয়েছেন, নীতিকথা বলেছেন, বুদ্ধি-বিবেক কাজে লাগানোর কথা বলেছেন, ভয় 
দেখিয়েছেন ও সতর্ক করেছেন। বিশেষভাবে তিনি একথাগুলো লিখেছেন: 

‘অতঃপর এই যে, আমার কথা শোনা ও বুঝা তোমারই অগ্রাধিকার । আল্লাহ- সকল 
প্রশংসা তারই, সকল ছোট-বড় কাজে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সুতরাং হে 
আমার ছেলে! তোমার পিতা ও তোমার প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর । গর্ব- 
অহঙ্কার ও আত্ম-অহমিকা থেকে দূরে থাক । কারণ তা শয়তানের কাজ । আর শয়তান 
মানুষের প্রকাশ্য শত্রু । 


আমি তোমাকে এ চিঠি এজন্য লিখছি না যে, তোমার সম্পর্কে আমি বিশেষ কিছু 
জেনেছি। তোমার সম্পর্কে আমি যা জানি তা ভালো ছাড়া আর কিছু নয়। তবে তোমার 
মধ্যে এক প্রকার আত্মতুষ্টি কাজ করছে সে কথা আমি জেনেছি । যদি তা সত্যি হয়, আর 
তা যদি তোমাকে আমার অপছন্দনীয় কোন কিছুর দিকে নিয়ে যায় তাহলে তুমি আমার 
নিকট থেকে তেমন আচরণই লাভ করবে যা তুমি পছন্দ কর না ।' 

মায়মূন বলেন, তারপর ‘উমার আমার দিকে তাকিয়ে বললেন : মায়মূন! আমার পুত্র 
‘আবদুল মালিক আমার চোখের একটি শোভা ও সৌন্দর্য । আমার ভয় হয়, তার প্রতি 
আমার সশ্রেহ-ভালোবাসার প্রাবল্য তার সম্পর্কে আমার জানার উপর বিজয়ী না হয়ে 
বসে । পিতারা যেমন সন্তানের দোষ-ক্রুটির ব্যাপারে অন্ধ হয়ে থাকে আমিও যেন তদ্রপ 
না হয়ে যাই। আপনি একটু তার কাছে যান এবং তাকে একটু পরীক্ষা করুন। গর্ব- 
অহঙ্কারমূলক কোন কিছু তার মধ্যে আছে কিনা তা একটু দেখুন । আসলে সে তো 
একজন তরুণ । শয়তানের ধোকার ব্যাপারে আমি তাকে মোটেই নিরাপদ মনে করিনা । 
মায়মূন বলেন, আমি আমীরুল মু'মিনীনের নির্দেশমত যাত্রা করলাম এবং এক সময় 
‘আবদুল মালিকের ঠিকানায় পৌছলাম । দেখলাম তিনি তরুণ যুবক । সতেজ, দীপ্তিমান 
ও ভীষণ বিনয়ী । পশমের কম্বলের উপর বিছানো সাদা চাদরের উপর বসে আছেন। 
আমাকে স্বাগতম জানিয়ে বললেন : আমি আপনার অনেক গুণের কথা আমার আব্বার 
মুখে শুনেছি। আশা করি আল্লাহ আপনার দ্বারা আমাকে উপকৃত করবেন। আমি জিজ্ঞেস 
করলাম : কেমন আছেন? বললেন ; আল্লাহর দয়া ও অনুগ্রহে ভালো আছি । তবে আমার 
সম্পর্কে আমার আব্বার অতিরিক্ত ভালো ধারণা, অথচ বাস্তবে যা আমি অর্জন করতে 
পারিনি, আমাকে বিপথগামী করার ভয় আমি করি। আমার আশঙ্কা হয়, আমার প্রতি 
তার স্নেহ-ভালোবাসা আমার সম্পর্কে তার জানার উপর প্রাধান্য বিস্তার করে না বসে । 
আর আমি তার জন্য এক আপদ-মুসীবত হয়ে না দাড়াই । 

আমি বাপ-বেটার চিন্তা ও কথার মিল দেখে বিস্মিত হলাম । আমি আবার জিজ্ঞেস 
করলাম : আপনার জীবিকা নির্বাহ হয় কি করে? 


বললেন : পৈতৃক সূত্রে প্রাপ্ত একজনের এক খণ্ড জমি আমি ক্রয় করেছি এবং যে অর্থ 


তাবি'ঈদের জীবনকথা ২৪৭ 


www.amarboi.org 


দিয়ে আমি মূল্য পরিশোধ করেছি তা হালাল হওয়ার ব্যাপারে কোন রকম সন্দেহ নেই । 
সেই জমিতে উৎপাদিত ফসল থেকে আমার জীবিকা নির্বাহ হয়। সুতরাং মুসলমানদের 
কর-খাজনা থেকে কোন কিছু গ্রহণ করার প্রয়োজন আমার হয় না। 

বললাম : আপনার প্রতিদিনের খাদ্য-খাবার কি? 

বললেন : এক রাতে গোশত, এক রাতে ডাল ও যয়তুনের তেল, আরেক রাতে সিরকা ও 
যয়তুনের তেল, এভাবেই মোটামুটি আমার চলে যায় । 

বললাম : আপনার মধ্যে কি আত্মতুষ্টি কাজ করে না? 

বললেন : এক সময় আমার মধ্যে কিছুটা ছিল। কিন্তু এ ব্যাপারে আমার পিতা একদিন 
যখন আমাকে উপদেশ দিলেন তখন আমার নিজের বাস্তবতা উপলব্ধি করলাম । আর 
সেদিন থেকেই আমি আমার নিজেকে অতি তুচ্ছ ভাবতে শিখেছি । আন্পাহ তার সেই 
উপদেশ দ্বারা আমাকে দারুণ উপকার করেছেন। তিনি আমার আব্বাকে এর উত্তম 
প্রতিদান দিন! 

আমি ঘণ্টাব্যাপী ভার সাথে কথা বললাম, তার কথা শুনলাম । এত অল্প বয়স, এত অল্প 
অভিজ্ঞতা সম্পন্ন হওয়া সত্বেও এত সুন্দর চেহারার, এত পূর্ণ বুদ্ধিমত্তার, এত আদব- 
লেহাজের অধিকারী কোন যুবক আমি আর দেখিনি । 

আমাদের কথার মাঝখানে দিন শেষ হয়ে গেল। সন্ধ্যার আগে একজন বালক এসে 
বললো : আল্লাহ আপনার মঙ্গল করুন । আমরা খালি করেছি । তিনি চুপ করে থাকলেন। 
আমি জানতে চাইলাম : তারা কি খালি করেছে? বললেন : হাম্মাম । 

বললাম : কিভাবে? বললেন : আমার ব্যবহারের জন্য মানুষকে সরিয়ে দিয়েছে। 
বললাম : আপনার একথা শোনার আগ পর্যন্ত আপনি আমার অন্তরে একটা বড় স্থান 
দখল করেছিলেন। আমার মুখ থেকে একথা উচ্চারিত হওয়ার সাথে সাথে তিনি ভীত- 
শঙ্কিত হয়ে পড়লেন। তারপর ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি“উন’ পাঠ করতে 
করতে বললেন : 

চাচা! আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করুন! এতে এমন কি হয়েছে? 

বললাম : হাম্মাম কি আপনার? 

বললেন : না। 

বললাম : তাহলে সেখান থেকে মানুষ বের করে দিয়ে খালি করার আপনি কে? এর 
ছারা মনে হয় আপনি নিজেকে তাদের চেয়ে বেশী মর্যাদাবান মনে করেন । তাছাড়া 
আপনি হাম্মামের মালিককে পুরো দিনের ভাড়া দেন এবং অন্যদেরকে তা ব্যবহার থেকে 
বঞ্চিত করেন। 

বললেন : হা, হাম্মামের মালিককে পুরো দিনের ভাড়া দিয়ে তাকে । রাজি করি। 

বললাম : এতো এক প্রকার অপচয়, এর মধ্যে কিছু গর্ব-অহসঙ্কার কাজ করে। আপনি তো 


২৪৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


অন্যদের মত একজন সাধারণ মানুষ ৷ তাহলে তাদের সাথে হাম্মামে প্রবেশ করেন না 
কেন? বললেন : হাম্মামে কিছু গ্রাম্য লোক আসে যারা লুঙ্গি-পাজামা ছাড়াই গোসল 
করে। তাদের নগ্ন দেহের প্রতি আমার দৃষ্টি পড়ার ভয়ে আমি এমন করি । তাছাড়া 
তাদেরকে যে আমি লুঙ্গি-পাজামা পরার জন্য বাধ্য করবো, সে ক্ষেত্রে আমার ক্ষমতা 
প্রদর্শনের ভয় করি । এখন আমি কি করতে পারি, সে বিষয়ে কিছু উপদেশ দিন। 
বললাম : আপনি রাত পর্যন্ত অপেক্ষা করুন। তখন মানুষ হাম্মাম খালি করে বাড়ী 
ফিরে যাবে। 

বললেন : ঠিক আছে, তাই করবো । আজ থেকে আর কখনো দিনে হাম্মামে ঢুকবো না। 
যদি এই শহরে প্রচণ্ড শীত না পড়তো তাহলে জীবনে আর কখনো দিনে সেখানে ঢুকতাম 
না। কিছুক্ষণ মাথা নীচু করে কি যেন চিন্তা করলেন। তারপর মাথা সোজা করে 
বললেন : আমার এই আচরণের কথাটি আমার আব্বার কাছে গোপন রাখার জন্য 
আপনাকে অনুরোধ করছি। আমি চাই না, আমার আব্বা আমার প্রতি অসন্তুষ্ট হোন । 
আমার ভয় হয় তার সন্তুষ্টি ছাড়াই আমার মৃত্যু এসে যায় কিনা। 

মায়মূন বলেন : এবার আমি একটু তার বুদ্ধিমত্তা পরীক্ষার উদ্দেশ্যে বললাম, যদি 
আমীরুল মু'মিনীন আমাকে জিজ্ঞেস করেন, আপনি তার মধ্যে খারাপ কিছু দেখেছেন? 
আপনি কি চান আমি তাকে মিথ্যা বলি? 

বললেন : না, না, তা কেন বলবেন । বলবেন : আমি তার মধ্যে কিছু ক্রটি দেখেছি এবং 
তা ধরিয়ে দিয়ে সংশোধনের উপদেশ দিয়েছি। সাথে সাথে সে তা স্বীকার করে 
সংশোধনের অঙ্গীকার করেছে। আর কি সেই ক্রটি তা আপনি প্রকাশ না করলে 
আমার আব্বা তা জানার জন্য কোন রকম জিজ্ঞাসাবাদ করবেন না । কারণ, আল্লাহ যা 
কিছু গোপন করেছেন তা জানার জন্য অনুসন্ধানের অভ্যাস থেকে তিনি তাকে 
পবিত্ৰ করেছেন। 

মায়মূন মন্তব্য করেছেন : আমি এমন পিতা ও এমন সন্তানের মত দ্বিতীয় কাউকে 
দেখিনি । আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করুন ।** 

একবার হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) কোন কারণে ভীষণ রেগে যান। 
‘আবদুল মালিকও সেখানে উপস্থিত ছিলেন। যখন তার ক্রোধ প্রশমিত হয় তখন 
‘আবদুল মালিক বলেন, আমীরুল মু'মিনীন! আপনি এই অবস্থানে পৌছে এত রেগে যান 
কেন? ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) বললেন : কেন, তোমরা কি রাগ করো না? 
‘আবদুল মালিক বললেন : আমার এই মোটা পেটের লাভটা কি, যদি না আমি রাগ হজম 
করে ফেলি? উল্লেখ্য যে, তার পেটটি ছিল মোটা । 

আমীরুল মু'মিনীন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) একদিন সকাল থেকে সরকারী 
দফতরে কর্ম ব্যস্ত সময় অতিবাহিত করলেন । দুপুরে ক্লান্ত অবস্থায় উঠে একটু বিশ্রামের 


৫৬৫. সিফাতুস সাফওয়া-২/১১৩-১২৬; সুওয়ারুন মিন হায়াত আত-তাবি‘ঈন-৯৩ 


৩২- তাবি‘ঈদের জীবনকথা ২৪৯ 


www.amarboi.org 


জন্য গেলেন। ‘আবদুল মালিক পিতার সামনে উপস্থিত হয়ে বললেন : আপনি অন্দর 
মহলে চলে আসলেন কেন? বললেন : একটু বিশ্রাম নিতে চাই । ‘আবদুল মালিক 
বললেন : জনগণ দরজায় আপনার অপেক্ষায় দাড়িয়ে আছে, আর আপনি তাদের থেকে 
লুকোচ্ছেন? মৃত্যুর উপর কি আপনার এই আস্থা আছে যে, সে এ অবস্থায় আপনার 
নিকট আসবে না? ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) সেই মুহূর্তে বিছানা ছেড়ে উঠে 
পড়েন এবং কাজ শুরু করেন।*** 
‘আবদুল মালিক পিতার জীবদ্দশায় প্রেগে আক্রান্ত হয়ে মারা যান । অসুস্থ অবস্থায় পিতা 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) তার শয্যাপাশে গিয়ে তার শারীরিক অবস্থা কেমন 
আছে তা জানতে চান। জবাবে তিনি বলেন : আমি আমার নিজেকে সত্যের উপর 
দেখতে পাচ্ছি, তবে আল্লাহর কসম! আমি আমার নিজের ইচ্ছার চেয়ে আপনার ইচ্ছাকে 
বেশী পছন্দ করি। ‘আবদুল মালিক মারা গেলেন। পিতা ‘উমার (রহ) লাশের নিকট 
গেলে মুযাহিমের মুখে তার মৃত্যুর ঘোষণা শুনে তিনি বেহুশ হয়ে পড়ে যান । কিছুক্ষণ 
পর হুঁশ ফিরে পেয়ে লাশের দিকে তাকিয়ে নিম্নের চরণটি আবৃত্তি করেন : 
Al Sli ly 5 oS elds by) 
‘ভয়-শঙ্কাহীন শাস্ত সন্ধ্যা যেন তোমাকে ধোকায় না ফেলে । কারণ মৃত্যু কখনো কখনো 
সকালেও আসে ।’ তারপর তিনি লাশকে সম্বোধন করে বলেন : ছেলে! দুনিয়াতে তুমি 
তেমনই ছিলে যেমন আল্লাহ বলেছেন: 
wt sol rey urls Jl 
‘ধন-সম্পদ ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা ও সৌন্দর্য ।' আর তুমি ছিলে 
দুনিয়ার সর্বোত্তম শোভা । আমি আশা করি তুমি আজ থেকে চিরস্থায়ী সৎকর্মসমূহের 
মধ্যে পরিগণিত হয়েছো, যার প্রতিদান সবচেয়ে বড় ৷"! 
দান করেন। 
হযরত হাসান আল-বসরী (রহ) ‘উমারকে সান্তনা দিয়ে নিম্নের চরণটি লিখে পাঠান :** 
andy Jr SUNY IHS + OF DG 1455 Cr rl bss 
‘মৃত ব্যক্তির বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হয়েছে। সুতরাং এমন যেন না হয় যে, 
মৃত ব্যক্তিও আর ফিরে এলো না এবং প্রতিদানও চলে গেল ।' 
যখন চতুর্দিক থেকে ‘আবদুল মালিকের মৃত্যুতে শোক ও সাস্তবনা বাণী আসতে থাকলো 
তখন ‘উমার (রহ) বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের নিকট নিম্নের ফরমানটি পাঠান :** 


৫৬৬. প্রাগুক্ত 

৫৬৭. সীরাতু ইবন ‘আবদিল হাকাম-১১৬ 
৫৬৮. আল-‘ইকদ আল-ফারীদ-৩/৩০৩, ৩১১ 
৫৬৯. প্রাগুক্ত-৩/৩০৯ 


২৫০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


abl LS ac5lch cad Ils <3! dbl onl abl aac we is OS LF sas 
SOLED Bl iy nl Plt Ao ce als Le 6) cold o> «by 
AS ob ddl Loe Ls ALS Loe J O45 of DY Sy Et LS, 
ale 20) WSL ale SL ales gle Ld Dy Gln! 58 oe) 
As SJL >i pa wl lal Lips 35 ib 
‘নিশ্চয় ‘আবদুল মালিক অন্যদের মত আল্লাহর একজন বান্দা ছিল। আল্লাহ তার প্রতি 
এবং তার ব্যাপারে আমার প্রতিও অনুগ্রহ করেছেন । যতদিন ইচ্ছা আল্লাহ তাকে বাচিয়ে 
রেখেছেন এবং যখন ইচ্ছা তার জান কবজ করেছেন। আমার জানা মতে কুরআন পাঠ, 
কল্যাণমূলক কাজ করা ইত্যাদি ক্ষেত্রে সে ছিল তার পরিবারের সৎকর্মশীলদের অন্যতম । 
আন্তাহর ভালোবাসার বিরুদ্ধাচরণ হয়, তার প্রতি আমার এমন ভালোবাসার ব্যাপারে 
আমি আল্লাহর আশ্রয় চাই । কারণ আমার প্রতি তার যে অনুগ্রহ সে দিক দিয়ে একাজ 
মোটেই সুন্দর ও শোভন হবে না । আমি জানি কোন ক্রন্দনকারী মহিলা না তার মৃত্যুতে 
ক্ৰন্দন করেছে, আর না কোন মাতমকারী তার জন্য মাতম করেছে । তার জন্য কান্নার 
সবচেয়ে বেশী অধিকার যাদের তাদেরকেও আমরা কাদতে নিষেধ করে দিয়েছি ।' 
আসলে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) প্রত্যেকটি কথা, কাজ ও আচরণে 
শরী‘আতের সীমা-পরিধির মধ্যে থাকতেন । বিন্দুমাত্র সীমা অতিক্রম করা পছন্দ করতেন 
না। এ ক্ষেত্রে মৃত ব্যক্তির জন্য শোক ও সমবেদনা প্রকাশের ব্যাপারে একটি ঘটনা 
উল্লেখ করে এ প্রসঙ্গ শেষ করছি। 
একবার ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের (রহ) এক বোনের মৃত্যু হলো । দাফন শেষে 
এক ব্যক্তি তার কাছে এসে সমবেদনা জানালো । তিনি কোন উত্তর দিলেন না । আরেক 
ব্যক্তি কাছে এসে সমবেদনা জানালো । এবারও কোন উত্তর দিলেন না। এ অবস্থা দেখে 
অন্যরা সমবেদনা জানানোর ইচ্ছা ত্যাগ করলো । ‘উমার চলতে লাগলেন, তারাও তীর 
সাথে হাঁটতে লাগলো । বাড়ীর দরজায় পৌছে তিনি তাদের দিকে ফিরে বললেন : 


Li 0385 of YL Gleb 0255 Y pay wl ES 
‘আমি এমন সব লোকদের পেয়েছি যারা কেবল মা ছাড়া অন্য কোন মহিলার মৃত্যুতে 
শোক ও সমবেদনা জানাতেন না।**% 


‘আবদুল ‘আযীয 

আমীরুল মু'মিনীন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) পুত্র ‘আবদুল ‘আযীয পরবর্তী 
খলীফা ইয়াযীদ ইবন ‘আবদিল মালিক ও মারওয়ান ইবন মুহাম্মাদের পক্ষ থেকে মক্কা ও 
মদীনার গভর্ণর ছিলেন। তিনি ছিলেন একজন অন্যতম হাদীছ বর্ণনাকারী । 


৫৭০. প্রাগুক্ত-৩/৩১০ 


তাবি'ঈদের জীবনকথা ২৫১ 


www.amarboi.org 


‘আবদুল্লাহ 

তার আরেক পুত্র ‘আবদুল্লাহ খলীফা ইয়াযীদ ইবন আল-ওয়ালীদের পক্ষ থেকে কুফার 
গভর্ণর ছিলেন। তিনি যখন গভর্ণরের দায়িত্ব নিয়ে কূফায় আসেন তখন বসরার 
অধিবাসীরা সেখানে একটি খাল খননের আবেদন জানায়। তিনি বিষয়টি খলীফা 
ইয়াযীদকে অবহিত করেন। খলীফা তাকে লেখেন : ‘ইরাক থেকে আদায়কৃত সকল 
রাজস্ব যদি ব্যয় হয়ে যায় তবুও সেখানে একটি খাল খনন করে দাও ।' তিনি তিন 
লাখ দিরহাম ব্যয় করে একটি খাল খনন করেন যা ইতিহাসে তার নামে প্রসিদ্ধ হয়ে আছে।*** 
‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের (রহ) অন্যান্য সন্তানদের সম্পর্কে তেমন কিছু জানা 
যায় না । তবে তিনি তাদের সকলকে যে সুশিক্ষিত করেছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া 
যায়। একথাও জানা যায় যে, তাদের সকলে সচ্ছল জীবন যাপন করেছেন। 

একবার খলীফা আবূ জা‘ফার আল-মানসূর ‘আবদুর রহমান ইবন আল-কাসিম ইবন 
মুহাম্মাদ ইবন আবী বকরকে (রা) বললেন : আমাকে কিছু উপদেশমূলক কথা শোনান । 
তিনি বললেন : আমি যা দেখেছি তাই বলবো, না যা শুনেছি তাই? বললেন: যা 
দেখেছেন তাই বলুন। তিনি বললেন : ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) বারোটি 
ছেলে রেখে যান। আর তাদের জন্য রেখে যান মাত্র সতেরোটি দীনার । তার থেকে 
কাফনের জন্য পাচ দীনার, কবরের জায়গা ক্রয়ের জন্য দু’দীনার খরচ হয় এবং বাকী 
দশ দীনার তীর সকল সন্তানদের মধ্যে বণ্টন করা হয়। প্রত্যেকে মাত্র সতেরোটি দিরহাম 
করে পায় । 

অন্যদিকে খলীফা হিশাম ইবন ‘আবদিল মালিকও বারোটি ছেলে রেখে মারা যান । তার 
পরিত্যক্ত সম্পদ বণ্টন করলে তাদের প্রত্যেকে পায় দশ লক্ষ দিরহাম করে। আমি 
মারের এক ছেলেকে একদিনে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য এক শ' ঘোড়া দান 
করতে যেমন দেখেছি, তেমনি দেখেছি হিশামের এক ছেলেকে মানুষের নিকট থেকে 
সাদাকা (দান) গ্রহণ করতে ॥€"'২ 


কাব্য প্রতিভা 


‘উমার ইবন ‘আবদিল ‘আখযীযের (রহ) মধ্যে কাব্য চর্চার প্রতি বিশেষ আগ্রহ ও রুচি ছিল 
না। তবে উঁচু আদর্শ ও নৈতিকতার মূল্যবোধে সমৃদ্ধ কবিতা মাঝে মাঝে তিনি আবৃত্তি 
করতেন, আবার কখনো অন্যের মুখ থেকেও শুনতেন । সে সকল কবিতা ইবনুল জাওযী 
তার গ্রন্থের ৩০তম অধ্যায়ে সংকলন করেছেন। 


কবিদের সাথে ‘উমারের সম্পর্ক 


একথা সত্য যে, কবিতা ক্্বানের একটি উত্তম ও কল্যাণকর শাখা । তবে কবিতা কেবল 
তখনই সাধারণ মানুষের শিক্ষা এবং সমাজ ও পরিবেশ পরিশুদ্ধির কাজে আসতে পারে 
যখন কবিগণ পরিশুদ্ধ ও উত্তম চরিত্রের অধিকারী হয়। কিন্তু এটাকে দুর্ভাগ্য বা দুর্ঘটনা 


৫৭১. ফুতুহ আল-বুলদান-৩৭৭ 
৫৭২. ইবনুল জাওযী-৩৩৮; ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৩৯৭ 


২৫২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


যাই বলা হোক না কেন, সে সময়ের কবিগণ ইসলামী নৈতিকতার মানদণ্ড থেকে অনেক 
দূরে সরে গিয়েছিল। তারা গোত্রীয় অন্ধ পক্ষপাতিত্ব ও বংশীয় গর্ব ও গৌরবের 
পতাকাবাহী তো ছিল, কিন্তু কোন নীতি-নৈতিকতার ধারে-কাছেও ছিল না । তা সত্ত্বেও 
হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের (রহ) পূর্বে উমাইয়্যা খলীফাগণ তাদের প্রতি 
অত্যধিক আনুকূল্য প্রদর্শন করতেন। 

খলীফাগণ তাদের দ্বারা নানা রকম অসৎ উদ্দেশ্য সাধন করতেন। বিশেষতঃ 
আস্ত-গোত্রীয় কোন্দল সৃষ্টিতে কবিদেরকে বেশী ব্যবহার করা হতো । বিনিময়ে তারা 
লাভ করতো সম্মান ও বিপুল পরিমাণ অর্থ-সম্পদ । উমাইয়্যা আমলের সবচেয়ে বড় তিন 
কবি- ফারাযদাক, আখতাল ও জারীর তো এক্ষেত্রে বিশেষ খ্যাতি অর্জন করেন। 
উল্লেখিত তিন কবি একে অপরের বংশের দোষ-ক্রুটি খুঁজে বের করা, নিজের গোত্রকে 
অন্য সকল গোত্রের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করা, বংশীয় কৌলিন্য ও আভিজাত্য নিয়ে গর্ব 
করাকে খুব সম্মান ও মর্যাদার কাজ বলে মনে করতেন । বিশেষতঃ জারীর ও ফারাযদাক 
তাদের জীবনের চল্লিশটি বছর একে অপরের বিরুদ্ধে অশালীন, নিন্দামূলক এবং অন্যের 
উপর শ্রেষ্ঠত্ব জাহির করে কবিতা রচনা করে কাটিয়ে দেন। তারা বসরার “আল- 
মিরবাদ” নামক বাজারে উপস্থিত হতেন এবং উ্থরীর পিঠে বসে বসেই একে অপরকে 
ব্যঙ্গ ও বিদ্বপ করে তাৎক্ষণিকভাবে কবিতা রচনা করতেন । সেসব কবিতার ভাষা যেমন 
অশালীন ও নোংরা তেমনি ভাবও ইসলামী আদর্শের সম্পূর্ণ পরিপস্থা । সে আমলে 
সাধারণ আরববাসীর মধ্যে ছিল দারুণ কাব্যপ্রীতি। তারা যখন আল-মিরবাদে উপস্থিত 
হতেন তখন শত শত মানুষ তাদের দু'জনের পাশে জমা হয়ে যেত । এভাবে তাদের 
কাব্যযুদ্ধে আরবের মানুষ দু’পক্ষে বিভক্ত হয়ে পড়ে । “কিতাবুল আগানী” গ্রন্থকার আবুল 
ফারাজ আল-ইসফাহানী তাদের দু'জন সম্পর্কে বলেছেন, একবার হজ্জ মওসুমে তারা 
দু'জন মিনায় পরস্পর মুখোমুখী হলেন এবং সেখানেও পরস্পরের ব্যঙ্গ-ব্দ্বিপমূলক 
কবিতার প্রতিযোগিতা থেকে বিরত থাকলেন না। 

আল-আখতাল- যিনি তাদের দু'জনের মতই বড় মাপের কবি ছিলেন । তার অবস্থাও 
ভিন্ন কিছু ছিল না । ধর্মে তিনি খ্রীস্টান ছিলেন। খামরিয়াত বা মদের প্রশংসামূলক কবিতা 
রচনায় তিনি ছিলেন চ্যাম্পিয়ন । নিজে আকণ্ঠ মদ পান করে মাতাল হতেন এবং শরাব ও 
সাকীর বর্ণনায় কবিতা রচনা করতেন ৷ খলীফা ‘আবদুল মালিক ও তীর পরবর্তী উমাইয়্যা 
খলীফাগণ তাকে ভীষণ ভালোবাসতেন । তিনি উমাইয়্যা খান্দানের প্রশংসা এবং প্রতিপক্ষ 
হাশিমী খান্দানের উপর তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে কবিতা রচনা করতেন। 

কবি জারীর প্রথম যখন খলীফা ‘আবদুল মালিকের দরবারে আসেন এবং তার প্রশংসায় 
প্রথম কাসীদাটি আবৃত্তি করেন তখন ‘আবদুল মালিক একজন সতর্ক রাজনীতিক এবং 
অনেকটা কৃপণ প্রকৃতির রাষ্ট্রনায়ক হওয়া সত্বেও তাকে এক শ’ উট, আশিটি সুদর্শন দাস 


তাবি‘ঈদের জীবনকথা ২৫৩ 


www.amarboi.org 


এবং প্রচুর সোনা-রূপা উপটৌকন দেন।ঃ** করবি ফারাযদাককেও তিনি ও তার 
উত্তরাধিকারীগণ একই রকম ইনাম দিতেন। কিতাবুল আগানীর একটি বর্ণনায় 
জানা যায়, খলীফা ‘আবদূল মালিক কবি আখতালকে এ ক্ষমতা ও অধিকার দিয়ে 
রেখেছিলেন যে, তিনি যখন ইচ্ছা বায়তুল মাল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ 
করতে পারতেন। 


একবার কবি আখতাল নির্ধারিত সময়ের পরে খলীফা ‘আবদূল মালিকের দরবারে 
উপস্থিত হলে খলীফা তাকে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলেন? তিনি জবাব দিলেন, 
কোথায় আর যেতে পারি? বায়তুল মাল পর্যন্ত গিয়েছিলাম মদ ও মাংসের অর্থ উঠানোর 
জন্য “* মোটকথা হযরত মু‘আবিয়ার (রা) সময় থেকে হযরত ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের (রহ) আগ পর্যন্ত সকল উমাইয়্যা খলীফাদের দরবারে আখতালের অবাধ 
যাতায়াত ছিল । খলীফাদের মনোরঞ্জনমূলক কবিতা রচনা করে প্রচুর ইনাম ও উপঢৌকন 
হাতিয়ে নেন। উল্লেখিত তিন কবি ছাড়াও কবি কুছায়্যির ও নুসাইবও উমাইয়্যা 
শাসকদের দরবারী ও পারিবারিক কবি ছিলেন। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) 
প্রথম জীবনে নুসাইবকে সঙ্গ দিতেন। 

একবার একটি মাত্র মজলিসে তাকে এক হাজার দীনার দান করেন। অন্য একজন 
খলীফা তনয় তাকে দশ হাজার দিরহাম দেন । ‘আবদুল মালিক তাকে নিয়ে এক সঙ্গে 
আহার করতেন এবং হাজার হাজার দিরহাম বখশীশ দিতেন ।** 

যাই হোক, উমাইয়্যাদের নিকট থেকে সে যুগের কবিগণ প্রচুর অর্থ-বিত্ত ও জমিদারী 
লাভ করে বিলাসী জীবন যাপন করতেন । হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) 
খিলাফতের মসনদে আসীন হওয়ার পর সেকালের বড় বড় আরব কবিগণ তাকে স্বাগতম 
জানিয়ে কাসীদা পাঠ করার জন্য দিমাশকে সমবেত হন । তাদের মধ্যে নুসাইব, জারীর, 
ফারাযদাক, আহওয়াস, কুছায়্যির, হাজ্জাজ আল-কুদা‘ঈ, ‘উমার ও আখতালের মত শ্রেষ্ঠ 
কবিগণও ছিলেন । তীরা ছিলেন তৎকালীন ইসলামী দুনিয়ার সবচেয়ে বড় কবি। পূর্ববর্তী 
খলীফাগণ তাদেরকে লা খিরাজ জমিদারী দিয়ে রেখেছিলেন এবং নগদে লাখ লাখ 
দিরহাম দান করেছিলেন। 

নতুন খলীফার ক্ষমতা গ্রহণের খবর শুনে তারা খুশীতে ডগমগ হয়ে এবং বড় ধরনের 
প্রাপ্তির আশায় দিমাশ্‌কে আসলেন। খলীফার সংগে সাক্ষাতের আশায় দীর্ঘদিন 
অপেক্ষায় থাকলেন। কিন্তু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) তাদের কাউকে 
সাক্ষাতের অনুমতি দিলেন না । অন্যদিকে তার দরবারে ‘আলিম, ফকীহ ও মুহাদ্দিছদের 
অবাধ যাতায়াত ছিল। তাদের প্রতি কোন রকম নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু কবিদের 
সাক্ষাতের কোন সুযোগ ছিল না । কিন্তু তারাও ছিলেন অনমনীয় । নতুন খলীফার সঙ্গে 


৫৭৩. ইবন কুতায়বা, আশ-শি‘র ওয়াশ শূ‘আরা-১/৫; কিতাবুল আগানী-৭/৪১, 88, ৫১, ৫২, ১৭২ 


৫৭৪. কিতাবুল আগানী-৭/১৭২-১৭৩ 
৫৭৫. প্রাগুক্ত-১/১৩৫-১৩৬, ১৪৫ 


২৫৪ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


সাক্ষাৎ ছাড়া তারা দিমাশৃ্‌ক ত্যাগ করবেন না। তাদের মধ্যে কথার উত্তাদ ছিলেন কবি 
জারীর । সবাই মিলে তাকেই প্রতিনিধি বানিয়ে পাঠালেন । তিনি যে কোনভাবে সাক্ষাতের 
অনুমতি সংগ্রহ করবেন। জারীর খলীফার দরবার কক্ষের ফটকে উপস্থিত হলেন। 
সেখানে শামের বিখ্যাত ফকীহ ‘আওন ইবন ‘আবদিল্লপাহ আল-হুযালীকে পেলেন । তাকে 
দেখেই তিনি তৎক্ষণাত নীচের স্তবক দু'টি আবৃত্তি করেন : 

4) 4 5 Sl LL la + Gals yl 2p ll 

03 8 lS PUL SY Si + 3) oS 0! Lika AL 
‘ওহে লম্বা পাগড়ীধারী কারী! এটা তোমাদের যুগ এসেছে এবং আমাদের যুগ 
অতিক্রান্ত হয়েছে। 
যদি তুমি খলীফার সংগে সাক্ষাৎ কর তাহলে তাকে অবহিত করবে যে, আমি শতবর্ষ 
যাবত তার দ্বারে শৃঙ্খল পরিহিত ব্যক্তির মত দাড়ানো আছি ।' 
‘আওন ইবন ‘আবদিল্লাহ আল-হুযালী ভিতরে গেলেন, আমীরুল মু'মিনীনকে দ্বারে 
অপেক্ষমান কবি জারীরের কথা জানালেন এবং সাথে সাথে কবিতার স্তবক দুটিও 
শুনালেন। আমীরুল মু'মিনীন ‘উমার কবি জারীরকে ভিতরে ডেকে পাঠালেন । সালাম ও 
কুশল বিনিময়ের পর জারীর বললেন : আমি শুনেছি আপনি নীতিকথা ও উপদেশ পছন্দ 
করেন। আমি এমন কিছু কথা ছন্দোবদ্ধ করেছি, অনুমতি পেলে শুনাতে পারি। 
অনুমতি পেয়ে তিনি একটি গভীর আবেগপূর্ণ কবিতা আবৃত্তি করেন । কবিতাটির বিষয় 
ছিল হিজাযের অনাথ, ইয়াতীম মেয়ে, অভাবী মানুষ ও বিধবাদের দারিদ্য ও দুঃখ- 
দুর্দশার একটি করুণ চিত্র । জারীর কবিতাটি আবৃত্তি করছিলেন, আর খলীফা ‘উমার 
(রহ) শুনছিলেন। তার দু’ চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল । কবিতা আবৃত্তি শেষ 
হওয়ার সাথে সাথে ‘উমার (রহ) একপাল উটের পিঠে খাদ্য, বস্তু ও নগদ অর্থ বোঝাই 
করার নির্দেশ দিলেন। বোঝাই শেষ হওয়ার সাথে সাথে হিজাযের এ সকল ইয়াতীম ও 
বিধবাদের নিকট পাঠিয়ে দিলেন। আমীরুল মু’মিনীনের এই রোনাজারীর কথাও জারীর 
তার কবিতায় ধরে রেখেছেন। এরপর আমীরুল মু'মিনীন জারীরকে বলেন : 

ETE ul iy | cl srl 

‘জারীর! আপনি কি মুহাজিরদের অন্তর্গত?’ 
জারীর বললেন : না, আমি মুহাজিরদের কেউ নই । 
আবার জিজ্ঞেস করলেন : তাহলে আপনি দরিদ্র আনসারদের অথবা তাদের 
বন্ধুদের কেউ? 
জারীর বললেন : তাদেরও কেউ নই । 
‘উমার (রহ) জিজ্ঞেস করলেন : তাহলে আপনি কি এ সকল মুসলিম মুহাজিরদের 
কেউ যারা বিজয় অভিযানে অংশখহণ করেছে এবং মুসলমানদের শত্রু নিধনে 
সাহায্য করেছে? 


তাবি‘ঈদের জীবনকথা ২৫৫ 


www.amarboi.org 


জারীর বললেন : না, তাদেরও কেউ নই । 

‘উমার (রহ) বললেন : > 1 (5৯ ৯ (5 8 551 ৬ 

‘জারীর, মুসলমানদের ফাই (যুদ্ধ ছাড়াই অর্জিত) সম্পদে আপনার কোন অধিকার আছে 
বলে আমি দেখছি না৷’ 

সাথে সাথে জারীর বললেন : আমার এ অধিকার আছে যে, আমি একজন মুসাফির, বহু 
দূর থেকে এসেছি এবং আপনার সাক্ষাতের অপেক্ষায় দ্বারে বসে থাকতে থাকতে দারুণ 
ক্লান্ত হয়ে পড়েছি। 

‘উমার (রহ) মৃদু হেসে একজন কর্মকর্তাকে বিশটি দীনার আনার নির্দেশ দিলেন। 
দীনারগুলো আনার পর ‘উমার (রহ) সেগুলো জারীরের হাতে দিয়ে বললেন : এই বিশটি 
দীনার আমার ব্যক্তিগত সম্পদের অংশ । এগুলোই অবশিষ্ট ছিল। ইচ্ছা করলে আপনি 
এগুলো নিতে পারেন এবং আমার প্রশংসা অথবা নিন্দা যা ইচ্ছা তা করতে পারেন। 
জারীরের মধ্যে নিন্দার দুঃসাহস আর থাকতে পারে কিভাবে? তিনি বললেন : আমি 
আপনার প্রশংসা করবো এবং এ দানের জন্য গর্বও করবো । জারীর সকৃতজ্ঞচিত্তে বিশ 
দীনার গ্রহণ করে সালাম জানিয়ে বিদায় নেন। বাইরে অপেক্ষমান কবিগণ তাকে ঘিরে 
ধরলো এবং তিনি তাদেরকে কাহিনীর আদ্যপান্ত শোনালেন এভাবে : 


sydd shady Al baz 2) Ms DH 2 f°! 
‘আমি এমন এক ব্যক্তির নিকট থেকে বের হয়ে আসছি যিনি অভাবীদের দেন, কবিদের 
দেননা।' 
ইবনুল জাওযীর বর্ণনা অনুযায়ী ঘটনাটি এ রকম : জারীর তার কবিতাটি ‘আদী ইবন 
আরতাতকে শোনান ‘আদী ভিতরে যেয়ে হযরত ‘উমারকে বলেন, বাইরে একদল কবি 
দাড়িয়ে আছেন । তিনি নিজেই তাদের জন্য সুপারিশ করে বলেন, কবিদের বায়তুল মালে 
অংশ আছে । প্ৰমাণ হিসেবে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) ‘আব্বাস ইবন মিরদাস আল- 
আসলামীকে তার একটি প্রশংসামূলক কবিতার জন্য বখশীশ দিয়েছিলেন। ‘উমার 
‘আদীকে ‘আব্বাসের সেই কবিতাটি শোনাতে বললেন ‘আদী আবৃত্তি করে শোনালেন। 
কবিতাটির বিষয়বস্তু ছিল, হযরত রাসূলে কারীমের (সা) জন্ম, নবুওয়াত প্রাপ্তি, 
হিজরাত, কুফরের অন্ধকার বিদূরিত হয়ে ইসলামের আলো চারিদিকে ছড়িয়ে পড়ার এক 
চমৎকার বর্ণনা । 
হযরত ‘উমার (রহ) কবিতাটি শোনার পর জানতে চাইলেন, দরজায় অপেক্ষমান 
কবিদের নাম কি? ‘আদী বললেন : ফারাযদাক, জামীল, ‘উমার ইবন আবী রাবী‘আ, 
আখতাল, আহওয়াস ও জারীর । ‘উমার (রহ) তাদের প্রত্যেকের এমন কিছু কবিতা 
‘আদীকে শোনান যাতে চরম অশ্রীলতা, পাপাচারের কথকতা, অনৈতিকতা এবং 
অপরিচ্ছন্ন কল্পনা বিধৃত হয়েছে। ‘উমার (রহ) কসম খেয়ে বলেন, আমি কখনো 
তাদেরকে আমার নিকট আসার অনুমতি দেব না। তবে জারীরের একটি কবিতা পাঠ 


২৫৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


করে বলেন, তাকে ভিতরে নিয়ে আসুন । তিনি ভিতরে ঢুকেই কবিতা আবৃত্তি করতে 
আরম্ভ করেন। ‘উমার (রহ) তাকে থামিয়ে দিয়ে বলেন, কাজের কবিতা শোনাও। 
এরপর জারীর পূর্বে উল্লেখিত কবিতাটি পাঠ করেন । ইনাম হিসেবে ‘উমার (রহ) কবি 
জারীরের হাতে এক শ’ দিরহাম তুলে দিয়ে বলেন, আমার ব্যক্তিগত অর্থের মধ্যে মাত্র 
তিন শ’ দিরহাম ছিল, তার থেকে আগেই দু'জনকে দু’ শ’ দিয়ে দিয়েছি। বাকী এক শ'’ 
আপনাকে দিলাম ।*** জারীর এক শ’ দিরহাম নিয়ে বাইরে আসেন এবং অপেক্ষমান 
কবিদের সেই সব কথা বলেন যা পূর্বে উল্লেখিত হয়েছে। 

উমাইয়্যা খান্দানের পূর্ববর্তী খলীফা ও আমীর-উমারাদের পৃষ্ঠপোষকতায় সে যুগের 
কবিগণ একেবারেই লাগামহীন হয়ে পড়েছিল এবং সমাজে মানুষের নৈতিকতার যে চরম 
ধস নেমেছিল তার পিছনে তাদের রচিত কবিতার বিরাট অবদান ছিল। এ কারণে 
‘উমার (রহ) যেখানে জ্ঞানী-গুণী, ও ‘আলিম-“উলামাদের দারুণ সম্মান ও পৃষ্ঠপোষকতা 
করেছেন, বিভিন্ন ভাষার অনুবাদকদের উঁচুমানের সম্মানী দিয়েছেন, সেখানে কোন বড় 
কবিকে দু’-এক শ’ দিরহামের. বেশী দেননি । অবশ্য এতে কবিদের মন-মানসিকতায় 
দারুণ পরিবর্তনও ঘটেছিল । 


কবি কুছায়্যির 

কবি কুছায়্যির দীর্ঘদিন অপেক্ষার পর খলীফা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের নিকট 
পৌছাতে সক্ষম হন এবং নিজের দুরবস্থার কথা তুলে ধরে সাহায্যের প্রত্যাশা ব্যক্ত 
করেন। ‘উমার কুছায়্যিরকে লক্ষ্য করে বলেন : ওহে কুছায়্যির! 


5, 5 3 iilialls ERAT oxbladl cos mal (9 Lil Dla sl 


ED EP 2s bl Saw 589 lly 
‘সাদাকা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত 
আকর্ষণ করা হয় তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঝণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে 
ও মুসাফিরদের জন্য ।' 
তুমি কি এর কোন একটিতেও পড়? কুছায়্যির বললেন : হা, আমি পাথেয় শেষ হয়ে 
যাওয়া পথিকের মধ্যে পড়ি । ‘উমার জিজ্ঞেস করলেন : তুমি কি আবু সাঈদের অতিথি 
নও? কুছায়্যির বললেন : হা, আমি তার অতিথি ‘উমার বললেন : আমি আবু সাঈদের 
অতিথির পাথেয় শেষ হয়েছে বলে মনে করি না। এরপর কুছায়্যির ‘উমারের অনুমতি 
নিয়ে তাকে একটি দীর্ঘ কবিতা শোনান । তারপর কবি আল-আহওয়াস ‘উমারকে একটি 
কবিতা শোনান । এমনিভাবে কবি নুসাইবও ‘উমারকে একটি কবিতা শোনাতে চান, কিন্তু 
অনুমতি না দিয়ে তাকে দাবিক যুদ্ধে অংশগ্রহণের নির্দেশ দেন। অতঃপর ‘উমার কবি 


৫৭৬. ইবনুল জাওযী-১৬২; আল-‘ইকদ আল-ফারীদ-২/৯১-৯২ 
৫৭৭. সূরা আত-তাওবা-৬০ 


৩৩- তাবি‘ঈদের জীবনকথা ২৫৭ 


www.amarboi.org 


কুছায়্যরকে তিন শ’, আল-আহওয়াসকে তিন শ’ এবং নুসাইবকে দেড় শ’ দিরহাম 
দানের নির্দেশ দেন।* ধত্হিমিকী মনে করেন, এ তার জীবনের প্রথম 
দিকের ঘটনা । 


কবি নুসাইব 
কবি নুসাইব ইবন রাবাহ একদিন ‘উমার ইবন ‘আবদিল ‘আষযীযের সাক্ষাৎ প্রার্থনা 
করলেন । তিনি অনুমতি দিলেন না। কবি তখন দ্বাররক্ষীদের বললেন, তোমরা আমীরুল 
মু'মিনীনকে অবহিত কর যে, আমি এমন একটি কবিতা রচনা করেছি যার প্রথম কথাটি 
হলো “আল-হামদু লিল্লাহ”। তারা আমীরুল মু'মিনীন ‘উমারকে অবহিত করলো । এবার 
তিনি কবিকে ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। ভিতরে প্রবেশ করে তিনি যে কবিতাটি 
শোনালেন তার প্রথম দু'টি চরণ এই :** 

32lls Siz lJ Sh USI 355 + acl ny Ul db al 


radly ead 0982 3 lly + ai 2ly 2 rl) 5b 
‘সকল প্রশংসা আল্লাহর । অতঃপর হে “উমার! নানাবিধ প্রয়োজন ও ভাগ্য আমাদেরকে 
আপনার নিকট নিয়ে এসেছে। 
আপনি হলেন কুরায়শদের মাথা এবং এঁ গোত্রের নেতার বংশধর । আর মাথায় থাকে 
কান ও চোখ 
একবার কবি জারীর একটি কবিতায় ‘উমারের প্রশংসা করেন। তার একটি চরণ এই : 
ISH JNU ln 2 od + Lial> e265 3 JN SE 
“এ সকল বিধবাদের প্রয়োজন আপনি পূর্ণ করেছেন। কিন্তু এই বিপত্নীকের প্রয়োজন 
পূরণের জন্য কে আছে?” 
উমার তাকে তিন শ’ দিরহাম দানের নির্দেশ দেন। একবার রজয ছন্দের কবি দুকাইন 
একটি কবিতায় ‘উমারের প্রশংসা করলে তিনি তাকে পনেরোটি মাদি উট দানের নির্দেশ 
দেন। ‘উমার তখন মদীনার ওয়ালী ৷”? 


উমার ও কবি দুকাইন ইবন সাঈদ আদ-দারিমী 
দুকাইন ছিলেন একজন রজয ছন্দের পল্লী কবি। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খলীফা 
সুলায়মানের সময় যখন মদীনার ওয়ালী ছিলেন তখন দুকাইন তার প্রশংসায় একটি 


কবিতা রচনা করেন। ‘উমার খুশী হয়ে তাঁকে, উৎকৃষ্ট জাতের পনেরোটি উট দান 
করেন। তিনি মদীনার আশে পাশে উটগুলো চরাতে থাকেন । উটগুলোর বর্ধিষ্ণু দেহ ও 


৫৭৮. ইবন কুতায়বা, আশ-শি'র ওয়াশ-শূ‘আরা'-২৫৪-২৫৬; আল-‘“ইকদ আল-ফারীদ-২/৮৬-৯১ 
৫৬৯. আল-‘“ইকদ আল-ফারীদ-৫/২৯২ 
৫৮০. প্রাগুক্ত-৫/২৯২, ২/৮৪ 


২৫৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


নাদুস-নুদুস চেহারা দেখে তিনি দারুণ পুলকিত হতেন । সেগুলো ছেড়ে যেমন কোথাও 
যেতে ইচ্ছে হতো না, তেমনি বেচতেও মন সায় দিত না । এমনই অবস্থায় একদিন তার 
কিছু বন্ধু তার নিকট এসে বললো, খুব শীঘ্র তারা তাদের স্বদেশভূমি নাজদের দিকে যাত্রা 
করবে। উল্লেখ্য যে, কবি দুকাইন নাজদের অধিবাসী ছিলেন। তিনি তার বন্ধুদের 
সফরসঙ্গী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন । তারা যাত্রার দিনক্ষণ ঠিক করে ফেললেন। 
কবি দুকাইন গেলেন ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের নিকট থেকে বিদায় নিতে । তিনি 
‘উমারের নিকট দু'জন সম্মানীয় ব্যক্তিকে বসা দেখলেন, যাদেরকে তিনি চিনতেন না। 
তিনি যখন উঠে আসবেন তখন ‘উমার বললেন : দুকাইন! আমার একটি উচ্চাভিলাষী 
মন আছে। আমার বর্তমান অবস্থার চেয়ে উন্নততর কোন অবস্থায় পৌছার কথা যদি 
জানতে পার তাহলে আমার নিকট আসবে, আমি তোমাকে আরো ইনাম-বখশীশ দেব। 
দুকাইন বললেন : মাননীয় আমীর! আপনার একথার জন্য সাক্ষী থাকা প্রয়োজন । ‘উমার 
বললেন : আমি আল্লাহকে সাক্ষী রাখছি। দুকাইন বললেন : না, তার সৃষ্টির মধ্য থেকে 
কেউ সাক্ষী থাকা দরকার । ‘উমার বললেন : এই দুইজন সম্মানীয় বৃদ্ধ সাক্ষী থাকলেন। 
এবার দুকাইন তাদের একজনের দিকে তাকিয়ে বললেন : আমার মা-বাবা আপনার প্রতি 
কুরবান হোন! আপনাকে চেনার জন্য আপনার নামটা আমার জানা প্রয়োজন । লোকটি 
বললেন : সালিম ইবন ‘আবদিল্লপাহ ইবন ‘উমার ইবন আল-খাত্তাব (রা) । 

দুকাইন ‘উমারের দিকে তাকিয়ে বললেন : এমন একজন বড় মাপের সাক্ষী পেয়ে আমি 
নিজেকে ধন্য মনে করছি। 

দুকাইন এবার দ্বিতীয় ব্যক্তিটির দিকে একটু ঝুঁকে পড়ে বললেন : অনুগ্রহ করে আপনার 
পরিচয়টি কি একটু দিবেন? 

লোকটি বললেন : এই আমীরের (‘উমার) দাস আবু ইয়াহইয়া । 

দুকাইন বললেন : দ্বিতীয় সাক্ষী হলেন আপনার পরিবারেরই একজন । 

এরপর দুকাইন তার উটগুলো নিয়ে নাজদে ফিরে গেলেন এবং তার উপর ভিত্তি করে 
আরো অনেক উট ও দাস-দাসীর মালিক হলেন। 

সময় তার আপন গতিতে গড়িয়ে চললো । একদিন দুকাইন নাজদের আল-ইয়ামামা মরু 
এলাকায় তার উটগুলো চরাচ্ছেন। এমন সময় একজন ঘোষকের মুখে জানতে পারলেন, 
আমীরুল মু'মিনীন সুলায়মান ইবন ‘আবদিল মালিক ইনতিকাল করেছেন। তিনি তার 
নিকট পরবর্তী খলীফা কে হয়েছেন তা জানতে চাইলেন সে বললো : ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয । ‘উমারের নামটি শোনার সাথে সাথে তিনি দারুল খিলাফা দিমাশ্্‌কে 
যাত্রার জন্য প্রস্তুতি নিতে লাগলেন । 

এক সময় তিনি দিমাশ্‌কে পৌছলেন। সেখানে তৎকালীন আরবের বিখ্যাত কবি 
জারীরের সাথে তার দেখা হলো । জারীর সবে মাত্র খলীফার সাথে দেখা করে ফিরছেন। 
দুকাইন তাকে স্বাগতম জানিয়ে বললেন : আবূ হারযা! কোথা থেকে আসছেন? 


তাবি‘ঈদের জীবনকথা ২৫৯ 


www.amarboi.org 


জারীর : খলীফার দরবার থেকে আসছি । তিনি দুঃস্থ-দর্দ্বদেরকে দেন, কবিদেরকে 
দেন না। আপনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান । সেটাই আপনার জন্য 
ভালো হবে। 
দুকাইন : খলীফার নিকট আপনাদের চাইতে আমার একটা ভিন্ন মর্যাদা আছে। 
জারীর : ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন । দুকাইন খলীফার বাসভবনে গিয়ে 
পৌছলেন। দেখলেন, খলীফা আঙ্গিনায় দাড়িয়ে এবং তাকে ঘিরে আছে ইয়াতীম, বিধবা 
ও বিভিন্ন ধরনের অধিকার বঞ্চিত লোকেরা । এই ভীড়ের বেষ্টনী ভেদ করে তিনি 
খলীফার নিকট পৌছতে পারলেন না। অবশেষে উচ্চকষন্ঠে আবৃত্তি করতে লাগলেন 
নিমের চরণ দু'টি : 
Slball Sl pass + ply SUSI rl 

pil sl 4 S22 lb + pls OBS oo cyl sl 
‘হে উত্তম কর্মকাণ্ড ও মহৎ গুণাবলীর অধিকারী ‘উমার! হে সুবিশাল খাঞ্চার 
অধিকারী ‘উমার! 
আমি হাদারামাওত উপত্যকার কাতান জনপদের দারিম গোত্রের একজন মানুষ । আমি 
আমার মহান ভাইয়ের নিকট আমার পাওনা দাবী করছি ।' 
দুকাইনের কণ্ঠস্বর শুনে আমীরুল মু'মিনীনের দাস আবূ ইয়াহইয়া সে দিকে তাকালেন 
এবং কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন : 
হে আমীরুল মু'মিনীন! আপনার নিকট এই বেদুঈনের পাওনার ব্যাপারে আমি 
সাক্ষী আছি। 
উমার বললেন : তার কথা আমার মনে আছে। তাকে আমার কাছে আন । দুকাইন 
খলীফার নিকট আসলে তিনি বললেন : দুকাইন! মদীনায় আমি যে একটি কথা তোমাকে 
বলেছিলাম তাকি তোমার স্মরণ আছে? আমি বলেছিলাম : আমার একটি মন আছে যে 
সব সময় আমি যা লাভ করি তা থেকে উন্নততর কিছু লাভের আশায় উদগ্রীব থাকে । 
দুকাইন বললেন : আমীরুল মু'মিনীন! আমার সেকথা মনে আছে। 
‘উমার বললেন : আমি দুনিয়ার পরম প্রত্যাশিত বিষয় রাষ্ট্রন্ষমতার অধিকারী হয়েছি। 
এখন আমার মন আখিরাতের পরম প্রত্যাশিত বিষয় জান্নাত লাভের জন্য উদগ্রীব । 
পৃথিবীর বাদশারা তাদের বাদশাহীকে পার্থিব সম্মান ও মর্যাদা লাভের পথ ও 
পস্থা হিসেবে বিবেচনা করে। আর আমি এটাকে করবো আখিরাতের সম্মান ও মর্যাদা 
লাভের উপায় । 
তারপর তিনি বললেন : দুকাইন! আল্লাহর কসম! আমি রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর থেকে 
আজ পর্যন্ত মুসলমানদের সম্পদ থেকে না একটি দিরহাম, আর না একটি দীনার গ্রহণ 
করেছি। এখন আমি মাত্র এক হাজার দিরহামের মালিক । তার থেকে অর্ধেক তুমি নিয়ে 
বাকী অর্ধেক আমার জন্য রেখে যাও । দুকাইন পাচ শ’ দিরহাম নিয়ে ফিরে আসেন। 


২৬০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


পরবর্তীকালে দুকাইন বলতেন : আল্লাহর কসম! ‘উমার প্রদত্ত এই অর্থের চেয়ে অধিক 
বরকতময় আর কোন অর্থ-সম্পদ আমি দেখিনি ।“”* 


ইমাম আল-আসমা‘ঈ বলেছেন, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয একদিন শুনতে পেলেন 
বাহনের পিঠে আরোহী জনৈক পথিক জাহিলী যুগের বিখ্যাত ভোগবাদী কবি তারাফার 
নিমের চরণগুলো সুর করে গাইতে গাইতে চলেছে: 


S198 PE 2 diol d aay + SITY 2 on SD Wh 
235 SY JAS he ES + Lyi SII Fw 4d 
gal ABI 8 Lal SS + i> Slash S50 131 55S) 
Saal SLE 5 US + Pas mds ox 32 rl 


যদি না থাকিত মোর 

এ জীবনে তিনটি কামনা, 
নিরাশ শুশ্ধযু তরে 

থাকিত না আমার ভাবনা । 
রক্তাভ মদিরা পান 

পিছে ফেলি নিন্দুকের দল, 
যে- সুরা মিশ্রণে বারি 

হয়ে ওঠে ফেনিল উচ্ছল । 
দ্বিতীয় কামনা মোর 

শুনি যবে আর্তের আহ্বান 
ছুটি যে উদ্ধারিতে 

অশ্বযোগে শার্দুল সমান । 
যে শার্দুল করে বাস 

মরুভূমি ‘গাজা' বৃক্ষ তলে 
তৃষ্ণার্ত কূপের তীরে 

খেয়ে তাড়া বেগে যায় চলে। 


তৃতীয় কামনা মোর 


৫৮১. প্রাগুক্ত-৩/২০; সুওয়ারুন মিন হায়াত আত-তাবি‘ঈন-৩৩০ 


তাবি‘ঈদের জীবনকথা ২৬১ 


www.amarboi.org 


ত্রাস করা বাদলের দিন“ 
যাপি উচ্চ তাবু তলে 

লয়ে প্রিয়া লাজুক সৌখিন ।“** 
‘উমার মন্তব্য করলেন : আর আমি, তিনটি জিনিস যদি না থাকতো তাহলে আমার জীবন 
কতদিন থাকলো তার পরোয়া করতাম না। একটি হলো, যদি না আমি যুদ্ধে বেরোতাম, 
দ্বিতীয়টি হলো, যদি না আমি সমানভাবে বষ্টন করতাম, আর তৃতীয়টি হলো, যদি না 
আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম ৷ 
বভৃতা-ভাষণ 
বক্তৃতা-ভাষণ হলো মানুষকে মুগ্ধ ও প্রভাবিতকরণের একটি শিল্প ও শাস্ত্র । এর দ্বারা 
মানুষকে সুপথে ও কুপথে উভয় দিকে নিয়ে যাওয়া যায়। সেই আদিকাল থেকে নিয়ে 
আধুনিককাল পর্যন্ত মানুষের নিকট এর প্রয়োজনীয়তা সমানভাবে বিদ্যমান । এ পৃথিবীতে 
যত যুদ্ধ-বিগ্রহ, রক্তপাত, খুনখারাবী, জুলুম-অত্যাচার হয়েছে তার সবকিছুর পিছনে 
যেমন এই শাস্ত্রের কোন না কোন ভূমিকা রয়েছে, ঠিক তেমনিভাবে এর বিপরীতে যত 
শান্তি ও সন্ধি, শুভ ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়েছে তার পশ্চাতেও রয়েছে এর বিশেষ 
অবদান । তাই মানব জাতির ইতিহাসের সকল পর্যায়ে সকল জাতি-গোষ্ঠীর নিকট এই 
শাস্ত্রের গুরুত্ব অপরিসীম বলে বিবেচিত হয়ে এসেছে । 


জাহিলী আরবদের মধ্যে এর যথেষ্ট চর্চা ও প্রয়োগ হয়েছে। কলহপ্রিয় ও যুদ্ধবাজ জাতি 
হিসেবে তারা ইতিহাসে খ্যাত । প্রতিপক্ষের বিরুদ্ধে মানুষকে ক্ষেপিয়ে তোলার জন্য তারা 
বক্তৃতা-ভাষণের যেমন অপব্যবহার করেছে, তেমনি রণক্লান্ত অবস্থায় সন্ধি ও শাস্তি 
প্রতিষ্ঠার ক্ষেত্রেও এর সদ্ব্যবহার করেছে। 


ইসলামের আবির্ভাবে আরবদের এই বাকশিল্পের আরো উন্নতি ঘটে । ইসলাম এর গুরুত্ব 
আরো বাড়িয়ে দেয়। ইসলামের দা‘ওয়াত ও প্রচার-প্রসারে বক্তৃতা-ভাষণ দারুণ ভূমিকা 
রাখে । দীনের অপরিহার্য অঙ্গে পরিণত হয়। জুম‘আ ও ‘ঈদের নামাযে, হাজ্জ সম্পাদনে 
বজ্ৃতা-ভাষণ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাড়ায় । হযরত রাসূলে কারীম (সা) যেমন এ 
শিল্পের চমৎকার ব্যবহার করেছেন, তেমনি খুলাফায়ে রাশেদীন, মুসলিম সেনাপতিগণও 
এর সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়েছেন। 


৫৮২. হ্রাস করা বাদলের দিন- অর্থাৎ লাজুক সৌখিন প্রিয়ার সাথে উঁচু তাবুর বাসরে একটি বাদল ঘন 
দিন যাপন করে দীর্ঘ সময়কে কমিয়ে দেওয়া । একা একা বাদল ঘন দিন কাটানো কষ্টকর । 
প্রেয়সীর সঙ্গে এমন দিন কাটানো, আনন্দময় অবস্থায় কেটে যায় বলে মনে হয় সময় আরো 
দীর্ঘ হলে ভালো হতো । এই অর্থে দীর্ঘ সময় কমানো । 

৫৮৩. কাব্যানুবাদ, নুরুদ্দীন আহমদ, অস-সব‘উল মু‘আল্লাকাত (কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড, 
ঢাকা-১৯৭২), পৃ. ১৯৯ 

৫৮৪. আল-‘ইকদ আল-ফারীদ-৬/১২-১৩, ২২০ 


২৬২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


উমাইয়্যা যুগে এ শিল্পের আরো উন্নৃতি ও বিকাশ ঘটে । এ সময়ে বিভিন্ন রাজনৈতিক, 
ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক চিন্তা গোষ্ঠীর উত্তব হয়। তারা সকলে জনগণকে প্রভাবিত করার 
জন্য ব্যাপকভাবে বক্ৃতা-ভাষণকে কাজে লাগায় । তর্ক-বিতর্ক, ঝগড়া-বিবাদ ইত্যাদিতে 
ব্যবহার করে। ফলে খুতবা তথা বক্তৃতা-ভাষণ শাণিতরূপ ধারণ করে । তবে খুলাফায়ে 
রাশেদীন ও বানী উমাইয়্যা শাসকদের ব্জৃতা-ভাষণের ভাব-ভাষা ও রূপ-রীতির দারুণ 
পার্থক্য লক্ষ্য করা যায়। অতি সংক্ষেপে দু'একটি দৃষ্টান্ত উপস্থাপন করলে তা স্পষ্ট হবে। 
হযরত আবূ বকর সিদ্দীক (রা) খিলাফতের দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম যে ভাষণটি 
দেন, তা ছিল অতি সংক্ষিপ্ত । তার কয়েকটি বাক্য নিমরূপ : 
Ail Gly sd fie Sl) Ox pS ly pale Say SD Tl Lgl 
Sle J lb 3 Linas IB HSH dl cuabll sywbl 
‘ওহে জনমণ্ডলী! আমাকে আপনাদের নেতৃত্বের আসনে বসানো হয়েছে, অথচ আমি 
আপনাদের মধ্যের সর্বোত্তম ব্যক্তি নই ।... আপনাদের মধ্যে কেউ যদি আমার মধ্যে 
কোন রকম বক্তা দেখে তিনি যেন তা সোজা করে দেন। যতক্ষণ আমি আল্লাহর 


আনুগত্য করবো ততক্ষণ আপনারা আমার আনুগত্য করবেন । আমি যখন তার অবাধ্যতা 
করবো তখন আপনারা আমার আনুগত্য করবেন না ৷” 


উপরের বাক্যগুলোতে চমৎকার এক বিনয়ী ও কোমল ভাব ফুটে উঠেছে। পরবর্তী 
খুলাফায়ে রাশেদীনের সকল বক্তৃতা-ভাষণেও একইরূপ প্রত্যক্ষ করা যায়। কিন্তু 
স্বৈরাচারী উমাইয়া খলীফা ও আঞ্চলিক গভর্ণরদের বজৃতা-ভাষণের রূপ পাল্টে যায় । 
পূর্বের বিনয় ও কোমলতার স্থলে দেখা যায় রঢ়তা ও হুমকি-ধমকী । যেমন মিসরের 
গভর্ণর 'উতবা ইবন আবী সুফইয়ান তথাকার অধিবাসীদের উদ্দেশ্যে একটি দীর্ঘ ভাষণ 
দেন। তার দু'টি বাক্যের প্রতি লক্ষ্য করুন : 


Sarl Lidl pale JS dy pS de blll O9by OAbSY dls 
danadb Lil 
‘আল্লাহর কসম! আমি আমার চাবুক তোমাদের পিঠের উপর ছিন্নভিন্ন করে ফেলবো । 


তোমরা যদি আমাদের বিরুদ্ধে আবার অপরাধমূলক কাজ কর তাহলে আমরা 
তোমাদেরকে কঠোর শাস্তি দানে কার্পণ্য করবো না ।' 


হাজ্জাজ ইবন ইউসুফ ইরাকবাসীদের উদ্দেশ্যে একটি দীর্ঘ ভীতিপ্রদ ও জ্বালাময়ী ভাষণ 
দেন। তার কয়েকটি বাক্য নিমরূপ : 


ty cada of lad lx Jit 09 codlgss Sand ojlo oll 5 toll Ll 


alle il PEAT CUE 6 pas ss Jit (of ADS as ef) “l) Mr 


তাবি‘ঈদের জীবনকথা ২৬৩ 


www.amarboi.org 


cal SH oll on > Cama oly om ob 2 PY ol Sl rN 
‘ওহে জনমণ্ডলী! কারো রোগ যদি দুরারোগ্য হয়ে গিয়ে থাকে তাহলে আমার নিকট তার 
গুষধ আছে। কারো মৃত্যু যদি বিলম্ব করে তাহলে আমার কর্তব্য হবে তা দ্রুত করা । 
কারো মাথা যদি তার ঘাড়ের উপর ভারী বোঝা হয়ে পড়ে তাহলে আমি সে বোঝা 
নামিয়ে ফেলবো... আল্লাহর কসম! আমি যখন তোমাদেরকে মসজিদের কোন একটি 
দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিব তখন প্রত্যেকে তার নিকটবর্তী দরজা দিয়ে 
বেরিয়ে যাবে। কেউ এর অন্যথা করলে আমি তার গর্দান উড়িয়ে দেব ৷’ 
খিলাফতের দায়িত্ব গ্রহণের পর খলীফা আবদুল মালিকের জনগণের উদ্দেশ্যে প্রদত্ত 
ভাষণের দু'টি বাক্য নিম্নরূপ : 

Ais bye cab 51 Sis JG ce {wl wi 
‘ওহে জনমণ্ডলী! তোমাদের কেউ যদি আমাকে বলে, আল্লাহকে ভয় কর, আমি তার 
গর্দান উড়িয়ে দেব ৷’ 
উপরের সংক্ষিপ্ত উদ্ধৃতিগুলো দ্বারা কারো বুঝতে কষ্ট হয় না যে, উমাইয়্যা খলীফাদের 
বজ্তা-ভাষণ কেমন ভয়াবহ রূপ ধারণ করেছিল। খলীফা ও তাদের আজ্ঞাবহরা 
তাদের বক্তৃতা-ভাষণে সব সময় জনগণকে হুমকি-ধমকী দিয়ে তটস্থ করে রাখতো । 
অবশেষে আল্লাহ রাব্বুল ‘আলামীন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে খিলাফতের 
মসনদে অধিষ্ঠিত করলেন। তাঁর কল্যাণে শাসক শ্রেণীর বকজ্ৃতা-ভাষণে আবার ফিরে 
এলো খুলাফায়ে রাশেদীনের আমলের সেই বিনয়, কোমলতা, তাকওয়া এবং জনগণের 
সাথে পরামর্শের কথা । 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যদিও একজন বাগী হিসেবে খ্যাতি লাভ করেননি, তবে 
তার বক্তৃতা-ভাষণ ছিল দারুণ প্রভাব সৃষ্টিকারী ও মনোমুগ্ধকর ৷ ইবনুল জাওযী “সীরাতু 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয” এবং আল-জাহিয “আল-বায়ান ওয়াত তাবয়ীন” গ্রন্থে 
তার বেশ কিছু ভাষণ সংকলন করেছেন ।*৫ 
খিলাফতের গুরুদায়িত্ব তার কাধে অর্পিত হওয়ার পর তিনি প্রথম যে ভাষণটি দেন তা 
একটু লক্ষ্য করা যাক । তিনি বলেন : 


cA hos Sly Eb 3) lig call 3 ol cll LiL 


৫৮৫. আল-বায়ান ওয়াত তাবয়ীন-১/১৯৪ 


২৬৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘ওহে জনমণ্ডলী! খিলাফতের এ দায়িত্বভার আমার কাধে চাপানো হয়েছে। এ ব্যাপারে 
আমার কোন মতামত নেওয়া হয়নি, আমি তা চাইনি এবং মুসলমানদের কোন পরামর্শও 
নেওয়া হয়নি । আপনাদের কাধে আমার বাই‘আতের যে বোঝা চাপানো হয়েছে আমি তা 
নামিয়ে নিলাম । এখন আপনারা নিজেদের জন্য অন্য কাউকে খলীফা মনোনীত করুন ৷’ 
সকলে সমস্বরে বলে উঠলো- 

AS lo mal byl BB cbs ox5aiadl lb IUASI BS 
‘হে আমীরুল মু'মিনীন! আমরা আপনাকেই নির্বাচিত করেছি এবং আপনার প্রতি সস্তুষ্ট 
আছি । এখন আপনি শুভ ও সমৃদ্ধির সাথে আমাদের অর্পিত দায়িত্ব পরিচালনা করুন ।' 
পুনরায় জনগণের স্বাধীন মতামতের ভিত্তিতে খলীফা নির্বাচিত হয়ে তিনি যে ভাষণ দেন 
তাতে খলীফা হযরত আবূ বকরের (রা) খিলাফতের দায়িত্ব খহণের পর প্রদত্ত প্রথম 
ভাষণের বাক্যগুলিও উচ্চারণ করেন । তিনি আরো বলেন : 
ian JU anNyl ols Ni ele ob] FB oe Ot 03 Sly Ni 

SI pL 

‘ওহে, আপনারা তো শাসকের অত্যাচারে ভয়ে পালিয়ে বেড়ানো ব্যক্তিকে অপরাধী গণ্য 
করেন । শুনে রাখুন, তাদের দু'জনের মধ্যে অত্যাচারী শাসকই বড় অপরাধী !' 
সাহাবায়ে কিরাম নুবুওয়াতের পদ্ধতিতে যে খিলাফতে রাশেদা প্রতিষ্ঠা করেন এবং মহান 
চার খলীফা যে মূলনীতির ওপর তা পরিচালনা করেন মাত্র তিরিশ বছর পর উমাইয়্যা 
শাসকরা তার থেকে দূরে সরে যায়। জনগণের স্বাধীন মতামতের ভিত্তিতে খলীফা 
নির্বাচিত হওয়া, জনগণের মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা, শূরা বা পরামর্শের ভিত্তিতে 
রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় আল্লাহ এবং জনগণের নিকট জবাবদিহিতা, বায়তুল 
মাল আল্লাহর সম্পদ ও জনগণের আমানতের বিশ্বাস, আইনের শাসন এবং অধিকার ও 
মর্যাদার ক্ষেত্রে সকলের সমান অধিকার- এগুলো খিলাফতে রাশেদার মূল বৈশিষ্ট্য । 
স্বৈরাচারী উমাইয়্যা শাসকরা এ সকল মূলনীতি ও বৈশিষ্ট্য থেকে অনেক দূরে সরে যায় । 
প্রায় ৬০ বছর পর ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) খিলাফতের মসনদে আসীন হয়ে 
সর্বপ্রথম যে ভাষণ দেন তাতে খিলাফতে রাশেদার সেই সকল বিলুপ্ত বৈশিষ্ট্যগুলো ফুটে 
ওঠে । খুলাফায়ে রাশেদীনের ভাষণের মত তার ভাষণেও বিনয়, নম্রতা, কোমলতা, 
খোদাভীতি, দায়িত্বানুভূতি, দয়া-মমতা ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ পায়।** 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের বক্তৃতা ভাষণ ইতিহাসের প্রাচীন গ্রস্থাবলীতে প্রচুর 
পাওয়া যায়। সেইসব ভাষণ পাঠ করলে বুঝা যায়, মিম্বরের উপর উঠে যখন ভাষণ 
দিতেন তখন তিনি হয়ে যেতেন হাসান বসরী, ইবরাহীম আদহাম, বায়েযীদ বুস্তামী (রহ) 
প্রমুখের মত পার্থিব লোভ-লালসা ও সুখ-এশ্বর্য বিমুখ একজন তাপস মানুষ । এই 


৫৮৬. মুরূজ আয-যাহাব-৩/১৯৪ 


৩৪- তার্বি‘'ঈদের জীবনকথা ২৬৫ 


www.amarboi.org 


মানুষেরা যে ভাষায় কথা বলেন তার কথাও তেমন ছিল। আর এ কারণে খিলাফতের 
দায়িত্ব এহণের পর তাঁর প্রথম ভাষণটি শুনে উপস্থিত স্বার্থবাদী বাগ্মীবক্তা ও কবিগণ 
অবস্থা বেগতিক ভেবে দ্রুত দরবার থেকে সটকে পড়ে । অন্যদিকে তত্তবন্ঞানী ফকীহ ও 
দুনিয়ার প্রতি নির্মোহ ও নির্লিপ্ত ব্যক্তিগণ বলেন, আমরা তাকে ত্যাগ করতে পারিনে। 
তার একটি ভাষণের কিছু অংশ নিম্নরূপ :*”' 


I Uoly dy bs llby cst) bs blige 23 bw EyIb 
wi Ll Lalol a2 E52 cy US gr33 OS dyol LLB nde 355 c4lol ce 
Ley JS ee riloal i Ld fag ULI ppd LASS SLT SI 0 
te Uys 1 JN Sl Gly Nl Lows OJUNY cvaak US| IS sy Gy 
pil SF yl olsst ly Axl A pt J] oes 
‘যা অবধারিত তাতে বিচলিত কেন? যা কিছু আশাতীত তাতে লোভ করে লাভ কি? যা 
খুব শীঘ্ম অপসৃয়মান তার জন্য বাহানার প্রয়োজন কি? বস্তুত অস্তিত্ব মুলের ছারা । 
আমাদের পূর্বে বহু মূল অতিক্রান্ত হয়েছে, যার শাখা হচ্ছি আমরা । মূলের বিলুপ্তির পর 
শাখার কোন অস্তিত্্‌ থাকে না। এ পৃথিবীতে মানুষ হচ্ছে লক্ষ্যস্থল, মৃত্যু যা নিশানা করে 
বিদীর্ণ করছে। এখানে সে বিভিন্ন ধরনের বিপদ-আপদ দ্বারা দলিত-মথিত । প্রতিটি 
ঢোকে কাটা, প্রতিটি গ্রাসে কণ্ঠরোধকারী, এখানে তারা একটি অনুগ্রহের বিচ্ছেদ ছাড়া 
আরেকটি লাভ করে না, কোন দীর্ঘজীবী তার নির্ধারিত বয়সের একদিন না হারিয়ে 
আরেকটি দিন পায় না। এখানে আপনারা প্রত্যেকে নিজ নিজ মৃত্যুর সহায়তাকারী । 
সুতরাং যা হওয়া অবশ্যম্ভাবী তা থেকে কোথায় পালাবেন?' 
হযরত উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) তার খিলাফতকালে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে 
নবীর (সা) পদ্ধতিতে ফিরিয়ে আনার জন্য যা কিছু যেভাবে করণীয় সবই করেন। 
চিঠিপত্র লেখার মাধ্যমে যেমন সরকারী আমলা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকনির্দেশনা 
দান করেন, তেমনি বিভিন্ন কারণে ও নানা উপলক্ষে মানুষের সামনে প্রদত্ত বভূতা- 
ভাষণেও ইসলামের সঠিক রূপ তুলে ধরেন। সাথে সাথে সকলের করণীয় কর্তব্য 
স্পষ্টভাবে বলে দেন। সীরাতের বিভিন্ন গ্রন্থ ও আরবী সাহিত্যের বহু প্রাচীন সংকলনে 
তার বহু মূল্যবান ভাষণ বা ভাষণের অংশবিশেষ সংকলিত হয়েছে। এখানে আমরা 
তার কিছু বজৃতা-ভাষণের অংশবিশেষের উদ্ধৃতি উপস্থাপন করবো। একটি ভাষণে 
তিনি বলেন :*৯৮ 


ls 4S 15559 BSI I! SI 0 Sind 1354333 ION LU A IDO 
Jats asl Sale blsbsly yams IE ly al or ddl 


৫৮৭. কিতাবুল আমালী-২/১০০ 
৫৮৮. আল-‘ইকদ আল-ফারীদ-২/১৪৩; জামহারাতু খুতাব আল-‘আরাব-২/২০৯ 


২৬৬ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


শো) < 5১2 12) cm hl bl alls Sb cpS gaa ISLS cpS29l5 
Lisl, ESS ULI b> WS 4 AS yyy alo] 2 sly Sl 
25 Uy yl bly Ugh> Blo 3 pool ise BIL OS cy pals 
LG LL pz Joni 00 4h Ce wt ls cabl olis mw MAUL Bo Cm AF 
of dL Sl teh S28 Sl LU nm we lol NI AS ly) ce 
3 BS 3253 SDF HBS) gillo PHB pls dis Bl lz (Sl 
3yb pixie 4B GbL clyaly yas 2331s Aly SAT 5 322 p92 
Ll co hY 2530 9h coal Jl © sie 9 DOD pyr Ly piss 
bln! 3! ogo ply dyin Uy Lal ox rd Sf gal 
‘প্রত্যেক ভ্রমণের জন্য থাকে পাথেয় ও প্রস্তুতি । সুতরাং আপনারা দুনিয়া থেকে 
আখির’'তে ভ্রমণের জন্য পাথেয় সঞ্চয় করুন । আল্লাহ সেখানে যে সাওয়াব ও শাস্তির 
ব্যবস্থা করেছেন তা যে প্রত্যক্ষ করেছে তার মত হয়ে যান। তারপর সেই সাওয়াব 
লাভের প্রত্যাশী ও শাস্তির ভয়ে ভীত হোন। আপনাদের জীবনকাল অবশ্য বৃদ্ধি পাবে না, 
আর তা হলে আপনাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং আপনারা আপনাদের শক্রুর 
আনুগত্য করবেন । আল্লাহর কসম! যে জানে না যে, সে সকালের পর সন্ধ্যা এবং সন্ধ্যার 
পর সকাল পর্যন্ত বাচবে কিনা, তার সব আশা পূর্ণ হতে পারে না। অনেক সময় এর 
মধ্যেই মৃত্যুর থাবা এসে পড়ে। কত মানুষকে আমি যেমন দেখেছি, আপনারাও 
দেখেছেন, যারা ছিল দুনিয়ার প্রতি বিমুগ্ধ । পরে তারা সেই দুনিয়ার বিপদ-আপদ ও 
কামনা-বাসনার জালে আবদ্ধ হয়ে পড়েছে । যারা আল্লাহর আযাব থেকে মুক্তির ব্যাপারে 
নিশ্চিন্ত হয়েছে কেবল তাদের চোখ প্রশান্ত হয়েছে । যারা কিয়ামতের ভয়াবহ বিপর্যয় 
থেকে নিশ্চিন্ত হয়েছে কেবল তারা উৎফুল্প হতে পারে। যে ব্যক্তি ছোট্ট একটি ক্ষতের 
নিরাময় করে না, তার অন্য অঙ্গে অন্য দিক থেকে ক্ষতের সৃষ্টি হয়, তাহলে সে কিভাবে 
উৎফুল্ল হতে পারে? আমি নিজে যা থেকে বিরত থাকি আপনাদেরকে তা করার আদেশ 
দানের ব্যাপারে আল্লাহর আশ্রয় চাই। আর তেমন হলে আমি ক্ষতিগ্রস্ত হবো, আমি 
উন্ক্ত হয়ে পড়বো এবং আমার দুর্বলতা প্রকাশ হয়ে পড়বে- সেই দিন যেদিন ধনী- 
গরীব সমান হয়ে যাবে, দাড়িপাল্লা প্রতিষ্ঠা করা হবে এবং মানুষের সকল অঙ্গ-প্রত্যঙ্গ 
কথা বলবে । 
আপনারা এমন গুরুদায়িত্ব কাধে তুলে নিয়েছেন তা যদি নক্ষত্ররাজির উপর চাপানো 
হতো তাহলে তা বিক্ষিপ্ত হয়ে যেত, পবর্তমালা অথবা পৃথিবীর উপর চাপানো হলে তা 
বিগলিত হয়ে যেত । আপনারা কি জানেন না যে, জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী 


তাবি‘ঈদের জীবনকথা ২৬৭ 


www.amarboi.org 


তৃতীয় কোন স্থান নেই। আপনাদেরকে অবশ্যই এ দু'টির যে কোন একটিতে ফিরে 
যেতে হবে।' 

একটি ভাষণে তিনি সব ধরনের কাজের জন্য, তা সে কাজ ইবাদাত-বন্দেগী হোক বা 
হোক কোন পার্থিব কাজ, তার জন্য জ্ঞানের অপরিহার্যতার কথা বলেছেন। তিনি আরো 
বলেছেন মানুষের কথা-কাজের ভারসাম্যতার কথা । মানুষকে সন্তুষ্ট করা যায় না, একজন 
ঈমানদার ব্যক্তির সবচেয়ে বড় আশ্রয়স্থল হলো সবর বা ধৈর্য ইত্যাদি । যেমন 
তিনি বলেছেন :*”* 

cals oe IS Lt ny oled bs 5 dlls OS ple pk Sle as ne 
MS Las sas gle ddl sly wall ajedl Jynay cal Ll a3 5 
Ae ESI ls a> coll ON NY] mall de ESI bs LELG caw gry 


li 4 pax onl) sn Sl: Dl on iS 
‘যে ব্যক্তি ‘ইলম ছাড়া আমল (জ্ঞান ছাড়া কাজ) করে সে পরিশুদ্ধির চেয়ে বিনষ্ট করে 
বেশী । যে তার কাজের দ্বারা কথার হিসাব করে না তার পাপ বৃদ্ধি পায় । সন্তুষ্টি বিষয়টি 
খুবই স্বল্প । ঈমানদারের শেষ আশ্রয় ধৈর্য । আল্লাহ কোন বান্দাকে কোন কিছু দান করার 
পর তা যদি ছিনিয়ে নিয়ে বিনিময়ে তাকে ধৈর্য দান করেন তাহলে তাই হবে তার জন্য 
সবচেয়ে ভালো দান । তারপর তিনি পাঠ করেন আয়াত : নিশ্চয় ধৈর্যশীলদের বেহিসাব 
প্রতিদান দেওয়া হবে ।' 


একদিন তিনি মিম্বরের উপর উঠে আল্লাহর হামদ পেশের পর অতি সংক্ষেপে নিমের 

কথাগুলো বলে নেমে যান :** 

shal cal cre Sl 3১৬ Ji cast fas pd bil ofp bs] cowl el 
ad Ce don ১০৯১, cpl Ce Sal 

‘ওহে জনমগ্ডলী! তীব্র ব্যথার জন্য ডাক্তারের নিকট যাওয়া হয়। জেনে রাখুন, মূর্খতার 

চেয়ে বড় ব্যথা আর নেই, পাপের চেয়ে খারাপ রোগ আর নেই এবং মৃত্যুর চেয়ে বড় 

ভয় আর কিছু নেই ' 

তিনি একদিন একটা উপদেশমূলক ভাষণ দিলেন। তার কিছু অংশ এই :** 

clewie Lal Lie Alls La3>a5 Iymailly cH lo AaiasY cll Leib 

bl codls : L259 i S Js ASAD S555 DS colinadl ads Slat cl 

৫৮৯. তারীখ আত-তাবারী-৮/১৪১ 


৫৯০. জামহারাতু খুতাব আল-‘আরাব-২/২০৭ 
৫৯১. আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪৩৭ 


২৬৮ তাবি“ঈদের জীবনকথা 


www.amarboi.org 


all খু! pl he 3 LS (sails all (955 il salb ol i>b [sles 
s tt 2 

Oym2 pay yale gle l3702 
‘ওহে জনমণ্ডলী! পাপকে ছোট মনে করবেন না । তাওবার মাধ্যমে পিছনের পাপ 
মোচনের ফরিয়াদ করুন । ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়। এটা যারা উপদেশ 
গহণ করতে চায় তাদের জন্য একটি উপদেশ । মহা পরাক্রমশালী আল্লাহ বলেন : এবং 
যারা কোন অশ্লীল কাজ করে ফেললে এবং নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ 
করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা 
করবে? এবং তারা যা করে ফেলে, জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না ।' 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীয হলব অঞ্চলের খুনাসিরা নামক শহরে তার জীবনের 
সর্বশেষ ভাষণটি দান করেন। সেই ভাষণের কিছু অংশ এখানে তুলে ধরা হলো। 
আল্লাহর হামদ ও ছানা ব্যক্ত করার পর তিনি বলেন :**২ 
pix dbl pS las PS Oly SMe 155 py cligs ABS J ASG] cll Lgl 
i> > Cd SS Say FH D>) Oe EIS pty 2S cs 
Aas ty cpg! Sl Cra) ai sll ot (sal ls cud, lal ES 
MSs I Lil coll Dol Sl 035 Ji cole Wis 4S 
sy USB og55 p92 JS DSL SS cOBII > LISS i> cog 
L363 pS USN Oe Eo 58 UF call Ely LSS SS dhl 
ie cll 42199 coll 3৬, oll “> 5 cage EEE 
Cm) pS aol ais polly YU in DT III st .o3b ILLS cy Lc 
Py 3 dl pail Saxe ls JS (rp 
‘ওহে জনমণ্ডলী! আপনাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়নি এবং এমনিই ছেড়ে দেওয়া হবে 
না। আপনাদের একটি প্রত্যাবর্তনস্থল আছে, সেখানে আল্লাহ আপনাদের বিচার-ফয়সালা 
করবেন । সেখানে সবকিছু পরিবেষ্টনকারী আল্লাহর দয়া-অনুগ্রহ থেকে যে বেরিয়ে যাবে 
সে হতাশ ও ক্ষতিগ্রস্ত হবে। সে জান্নাত লাভ থেকে বঞ্চিত হবে যার প্রশস্ততা হচ্ছে 
আসমান ও যমীনের সমান। জেনে রাখুন! আগামীকালের নিরাপত্তা তার জন্য যে আজকে 
ভয় পায়, সে বেশী মূল্যে অল্প কিছু এবং চিরস্থায়ী জিনিসের বিনিময়ে ক্ষণস্থায়ীকে বিক্রী 


করে। আপনারা কি দেখেন না, আপনারা আছেন ধ্বংসপ্রাপ্তদের পিছনে । খুব শিগগির 
পরবর্তী জীবিতরা আপনাদের স্থান দখল করবে। অবশেষে আপনাদেরকে সর্বোত্তম 


৫৯২. প্রাগুক্ত-৪/৯৫; সিফাতুস সাফওয়া-২/১২৩, ১২৪ 


তাবি‘ঈদের জীবনকথা ২৬৯ 


www.amarboi.org 


উত্তরাধিকারীর নিকট ফিরিয়ে নেওয়া হবে। আপনারা প্রতিদিন সকাল-সন্ধ্যা তাদেরকে 
বিদায় জানাচ্ছেন যারা তাদের জীবনকাল শেষ করেছে। তারপর আপনারা তাদেরকে 
কোন রকম বালিশ-বিছানা ছাড়াই মাটির তলে গোপন করে আসেন । তার সকল উপায়- 
উপকরণ ছিন্ন হয়ে যায় এবং সকল প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে । তারপর সে 
বিচারের মুখোমুখী হবে। এ পৃথিবীতে যা কিছু রেখে যায় তা তার কোন কাজে আসে না, 
বরং সামনে যা কিছু পাঠিয়েছে তারই মুখাপেক্ষী থাকে । আমি আপনাদেরকে একথাই 
বলছি। আমার পাপের চেয়ে বেশী পাপ আপনাদের কারো আছে বলে আমার জানা 
নেই । অতএব আপনারা আমার জন্য ও আপনাদের নিজেদের জন্য আল্লাহর নিকট ক্ষমা 
প্রার্থনা করুন !' 


চিঠিপত্রের জবাবে ‘উমারের সংক্ষিপ্ত মন্তব্য 
‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের নিকট প্রেরিত চিঠি অথবা দরখাস্তের উপর তার কিছু 
সংক্ষিপ্ত মন্তব্য : 
এক আঞ্চলিক কর্মকর্তা তার একটি শহর পুনঃনির্মাণের অনুমতি চেয়ে চিঠি লিখলেন। 
‘উমার সেই চিঠির নীচে নিয়ের মন্তব্যটি লিখে ফেরত পাঠালেন :*** 

HE oe LSUb By dal Ui 
‘ওটি তৈরি কর আদল ও ইনসাফ দ্বারা এবং জুলুম-অত্যাচার থেকে ওটির রাস্তাঘাট 
পরিচ্ছন্ন রাখ ।’ আরেকজন কর্মকর্তার অনুরূপ একটি চিঠির জবাবে লেখেন : 


all Sy Lb, a> 
‘খোদাভীতি দ্বারা ওটি এবং তোমার নিজেকে মজবুত ও সুরক্ষিত কর।' এক ব্যক্তিকে 
তিনি যাকাতের দায়িত্বে নিয়োগ দান করেন। লোকটি ছিল কুর্থসত চেহারার । সে আদল 
ও ইনসাফ মত সুন্দরভাবে কাজ করে। তাকে তিনি এই আয়াতটি লিখে পাঠান :*** 


AS dl EB © LEAST S955 O230 JN; 

‘তোমাদের দৃষ্টিতে যারা হেয় তাদের সম্বন্ধে আমি বলিনা যে, আল্লাহ তাদেরকে কখনো 
কল্যাণ দান করবেন না।' 
ইরাকের ওয়ালী তথাকার অধিবাসীদের অবাধ্যতার কথা জানিয়ে চিঠি লিখলেন । ‘উমার 
সেই চিঠির পাশে এই মন্তব্যটি লিখে তার নিকট ফেরত পাঠালেন: 

US any ESAS AIS SA Sb pd 6) 
‘তাদের জন্য তাই পছন্দ কর যা তুমি নিজের জন্য পছন্দ করে থাক, তারপর তাদের 
অপরাধের ভিত্তিতে তাদেরকে পাকড়াও কর ৷' 


৫৯৩. আল-‘ইকদ আল-ফারীদ-৪/২০৯ 
৫৯৪. সূরা হুদ-৩১ 


২৭০ তা্বি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


‘আদী ইবন আরতাতের কোন কাজে তাকে তিরস্কার করে লেখেন : কুরআনের সর্বশেষ 
নাযিলকৃত আয়াত হলো-- f 
Al Gl 23 bay LF 5 
‘তোমরা সেই দিনকে ভয় কর যেদিন তোমরা আল্লাহর নিকট ফিরে যাবে ।' 
একবার কৃফার ওয়ালী তাকে লিখলেন যে, তিনি একটি বিষয়ে তেমনই করেছেন যেমন 
‘উমার ইবন আল-খাত্তাব করেছিলেন । ‘উমার শুধু এই মন্তব্যটি লিখে পাঠালেন : 
0u55l MSY dl SR G3 DY 
‘তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন, সুতরাং তুমি তাদের পথের অনুসরণ কর ৷' 
তিনি যখন মদীনার ওয়ালী তখন খলীফা আল-ওয়ালীদের একটি চিঠির জবাবে লেখেন : 
(45 dial dol cud SHI cl all 
‘আল্লাহ একথা ভালোই জানেন যে আপনিই মৃত্যু বরণকারী প্রথম খলীফা নন ।' 
একবার ‘আদী ইবন আরতাত কৃফাবাসীদের অবাধ্যতার কথা অবহিত করে চিঠি 
লিখলেন । জবাবে ‘উমার লিখলেন: 
op LL] 6S, ble dix oe eb Alb5Y 
“যারা ‘আলীকে (রা) পরিত্যাগ করেছে তাদের আনুগত্য কামনা করো না । অথচ ‘আলী 
(রা) ছিলেন আল্লাহর সস্তুষ্টিপ্রাপ্ত ইমাম ।” 
একবার মদীনার ওয়ালী ঘর নির্মাণের জন্য তার নিকট একখণ্ড ভূমির আবেদন জানিয়ে 
পত্র লিখলে তিনি এই কথাটি লিখে পাঠান : 
১১> এ ৩১৭। ০৯ ৩5 - ‘মৃত্যুর ব্যাপারে সতর্ক হও।'_ 
একজন মজলূমের আবেদনের জবাবে লেখেন : ৬৬৬! ২০ - “তোমার ইমাম বা 
খলীফা সাক্ষাৎ ন্যায়বিচার ।” 
একজন কয়েদীর আবেদনপত্রের উপর মস্তব্য লেখেন: 
515 5 - “তাওবা কর, মুক্তি পাবে।” একজন মহিলার স্বামীকে বন্দী করা হলে সে 
উমারের নিকট আবেদন জানালে তিনি লেখেন : ২, 31 - ‘সত্য তাকে বন্দী 
করেছে'। এভাবে আরো বহু সংক্ষিপ্ত ও ব্যাপক অর্থবহ মন্তব্য তিনি করেছেন যা আরবী 
সাহিত্যের প্রাচীন সূত্রসমূহে দেখা যায় । 


‘উমারের কিছু জ্ঞানগর্ভ কথা 
pil ios il 5 5013 : JG ce 
“যে ব্যক্তি বললো : আমি জানিনে সে অর্ধেক জ্ঞান সংরক্ষণ করলো ।”**৫ 


এক ব্যক্তি ‘উম্মারকে উট ও সিফ্ফীন যুদ্ধে নিহতদের সম্পর্কে জিজ্ঞেস করলো । তিনি 
বললেন :*** 


৫৯৫. আল-বায়ান ওয়াত তাবয়ীন-১/৩৯৮ 
৫৯৬. প্রাগুক্ত-২/২৮৯, ৩/১৩০ 


তাবি‘ঈদের জীবনকথা ২৭১ 


www.amarboi.org 


Ls Sd mail of ol 3 pie S32 DIS els 
‘তা ছিল কিছু রক্ত । আল্লাহ এই রক্ত থেকে আমার হাতকে বাচিয়েছেন। সুতরাং তাতে 
আমি আমার জিহ্বা ডোবাতে চাই না ।' 
পাথরের ছোট্ট কণা হাতে নিয়ে তাসবীহ পাঠরত এক ব্যক্তির পাশ দিয়ে যাওয়ার সময় 
‘উমার দেখলেন, এক শ’ বার তাসবীহ পাঠ শেষে একটি পাথর কণা পাশে রেখে দিচ্ছে। 
তিনি লোকটির উদ্দেশ্যে বললেন :**' 

sell valxls al Bl 

পাথর ফেলে দাও এবং দু‘আকে প্রদর্শনী থেকে পরিচ্ছন্ন কর । 
তিনি বলেন :** 

oy 3] ge m3 ple IL p> 2 JS ot JS bh 
এক জিনিসের সাথে আরেকটি জিনিসের যুক্ত করার যা কিছু আছে তার মধ্যে সর্বোত্তম 
সংযুক্তি হলো জ্ঞানের সাথে বিচক্ষণতা ও ক্ষমতার সাথে ক্ষমার । 


একবার এক ব্যক্তি ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযকে প্রশ্ব করলো : আমি কখন কথা 
বলবো? বললেন : যখন তোমার চুপ থাকতে ইচ্ছা হয়। সে আবার প্রশ্ব করলো : আমি 
চুপ থাকবো কখন? বললেন : যখন তোমার কথা বলতে ইচ্ছা হয়।** 


একবার তিনি রাজা’ ইবন হায়ওয়াকে লিখলেন :*** 


5 Jas LS of ple ey HL ESL Syl 553 AS 0 SB cn bl 
Aaiiy LSS J] Ss 

‘অতঃপর, যে ব্যক্তি মৃত্যুকে বেশী বেশী স্মরণ করেছে, অল্পে তার তুষ্টি হয়েছে। আর যে 

জেনেছে কথাও একটি কাজ, তার উপকারে আসে এমন কথা ছাড়া বাজে কথা 

কমে গেছে ।' 

জিহ্বার নিয়ন্ত্রণ সম্পর্কে তিনি বলেন :*** 

(2 35 - ‘আল্লাহ-ভীরু ব্যক্তির জিহ্বায় লাগাম লাগানো ॥' 

তিনি আরো বলেন, : ‘বিষয় হচ্ছে তিন প্রকার । এক প্রকার যা সত্য-সঠিক হওয়া স্পষ্ট, 

সুতরাং তা অনুসরণ কর। আরেক প্রকার যা অসত্য ও ক্ষতিকর হওয়া স্পষ্ট, তা পরিহার 


৫৯৭. প্রাগুক্ত -৩/২৮১ 

৫৯৮. প্রাগুক্ত-১/২৮৫; ড. ‘উমার ফাররূখ, তারীখ আল-আদাব আল-‘আরাবী-১/৬০৭ 
৫৯৯. আল-‘ইকদ আল-ফারীদ-২/৪৭৩ 

৬০০. প্রাগুক্ত-৩/১৫১, ১৮৭ 

৬০১. প্রাগুক্ত-৩/৮১ 


২৭২ তা্বি“‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


কর । তৃতীয় প্রকার হলো অস্পষ্ট ও সংশয়পূর্ণ, সুতরাং তা আল্লাহর দিকে রুজু কর।"**২ 
একবার তিনি বলেন :*** 


dl GL aly v5) ard 3h dx ly G5) 3% 0 S| cll Ls 


JAE)| 65 1laxly 
‘ওহে জনমণ্ুলী! কারো নির্ধারিত রিযক যদি পাহাড়ের চূড়ায় অথবা মাটির গভীরেও 
থাকে, সে তা লাভ করবে। সুতরাং আল্লাহকে ভয় করুন এবং তা অন্বেষণে ভালো পস্থা 
অবলম্বন করুন ।' 
ছেলে ‘আবদুল মালিক একদিন পিতার ঘরে গিয়ে দেখেন তিনি পূর্বাহ্নে ঘুমোচ্ছেন। তিনি 
পিতাকে ডেকে বলেন : আব্বা! বিভিন্ন প্রয়োজনে মানুষ আপনার দরজায় অপেক্ষমান, 
আর আপনি ঘুমিয়ে আছেন? তিনি বললেন : ছেলে! আমাদের নফ্‌স বা আত্মাটি হলো 
একটি বাহন পশুর মত। সেটিকে যদি আমরা জরাজীর্ণ করে ফেলি তাহলে তা মেরে 
ফেলা হবে। আর যে তার বাহনকে মেরে ফেলে সে গন্তব্যে পৌছতে পারে না ।* 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) রোগশয্যায় শায়িত । দাজল নামক এক ব্যক্তি তাঁকে 
অবহিত করলেন। তখন লোকটি বললো : এই রোগে অমুক অমুক মারা গেছে। ‘উমার 
তাকে থামিয়ে দিয়ে বললেন : তুমি যখন কোন রোগীকে দেখতে যাবে তখন তাকে 
অন্যের মৃত্যুর দুঃসংবাদ দিবে না। আর আজ আমার এখান থেকে যাওয়ার পর 
দ্বিতীয়বার আমাকে দেখতে আসবে না।** 


উমারের ভাষা দক্ষতা 

একদিন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয বসে আছেন খলীফা আল-ওয়ালীদ ইবন 
‘আবদিল মালিকের নিকট । আল-ওয়ালীদ ছিলেন একজন অশুদ্ধ ভাষী ব্যক্তি । তিনি 
চাকরকে বললেন : ০ :9 ১/১৬৬ অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন : চাকর! সালিহকে 
আমার কাছে ডেকে আন । যেমন মনিব তেমন চাকর । সে ডাকলো : ৬J০ ৬ _ ওহে 
সালিহ । তার ডাক শুনে আল-ওয়ালীদ চাকরকে বললেন : তুমি আলিফ ফেলে দাও । 
অৰ্থাৎ +১০ ৬ বল । তথন ‘উমার বললেন : আমীরুল মু'মিনীন, আপনিও একটি আলিফ 
বাড়িয়ে দিন। অর্থাৎ (১/০ (9 (১1 বলুন। আসলে মনিব ও চাকর উভয়ে স্বর ধ্বনির 
ব্যাপারে ভুল করেছিল । চাকরকে মনিব শুদ্ধ করেন এবং মনিবকে করেন ‘উমার ।*”* 


৬০২. প্রাগুক্ত-৪/৪৩৬ 

৬০৩. আল-কামিল ফিল-লুগা ওয়াল আদাব-২/৯১, ৯২ 
৬০৪. আল-‘ইকদ আল-ফারীদ-৬/৩৭৯ 

৬০৫. প্রাগুক্ত-২/৪৫০ 

৬০৬. প্রাগুক্ত-২/৪৮০, ৪/৪২৩ 


৩৫- তাবি‘ঈদের জীবনকথা ২৭৩ 


www.amarboi.org 


আমীরুল মু'মিনীন ‘উমার ইবন ‘আবদিল আযীয (রহ)-কে লেখা 

হাসান আল-বসরীর (রহ) কয়েকটি পত্র 

‘উমার ইবন ‘আরদিল ‘আযীয (রহ) তার সময়ের সকল বড় ‘আলিম, ‘আবিদ ও দুনিয়ার 
ভোগ-বিলাস বিমুখ তাপসের সংগে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখেন। বিশেষতঃ 
তাবি‘ঈকুল শিরোমণি হাসান আল-বসরীর (রহ) সাথে ছিল তার গভীর অস্তরঙ্গতা। 
ইতিহাস ও সীরাতের খ্রস্থাবলীতে তাদের সুসম্পর্কের অনেক তথ্য পাওয়া যায় ৷ ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীয (রহ) খিলাফতের দায়িত্ব গ্রহণের পর ন্যায়পরায়ণ শাসকের 
গুণাবলী কি তা জানতে চেয়ে হাসান আল-বসরীকে (রহ) একটি পত্র লেখেন। জবাবে 
হাসান (রহ) ন্যায়পরায়ণ শাসকের পরিচয় তুলে ধরে খলীফাকে একটি পত্র লেখেন। 
প্ত্রটি নিম্নরূপ : 

‘হে আমীরুল মু'মিনীন! আপনি জেনে রাখুন, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসককে 
প্রত্যেক ঝৌক-প্রবণ মানুষের জন্য অবলম্বন, প্রত্যেক অত্যাচারীর জন্য সত্য-সঠিক পথ, 
প্রত্যেক বিনষ্ট ও বিকৃত মানুষের জন্য সংশোধন, প্রত্যেক দুর্বলের জন্য শক্তি, প্রত্যেক 
অত্যাচারিতের জন্য সুবিচার এবং প্রত্যেক দুঃখিতজনের আশ্রয়স্থল করে দিয়েছেন। হে 
আমীরুল মু'মিনীন! ন্যায়পরায়ণ শাসক হলেন সেই রাখালের মতো যে ডভার.উটের প্রতি 
দয়া ও মমতাশীল, উটগুলোকে উৎকৃষ্ট চারণভূমিতে চরায়, বিপজ্জনক চারণভূমি থেকে 
রক্ষা করে, হিংস্র জীব-জন্ত থেকে আগলে রাখে এবং ঠাণ্ডা-গরমের কষ্ট থেকে রক্ষা 
করে। হে আমীরুল মু'মিনীন! ন্যায়পরায়ণ শাসক হলেন সেই স্সেহপ্রবণ পিতার মতো 
যিনি তার সন্তানদেরকে শৈশবকালে আদর-স্সেহ দিয়ে লালন-পালন করেন, বড় হলে 
শিক্ষা দেন, জীবনকালে তাদের জন্য আয় করেন এবং মরণের পরেও তাদের খরচের 
জন্য সঞ্চয় করে রেখে যান। হে আমীরুল মু'মিনীন! ন্যায়পরায়ণ শাসক হলেন সেই 
স্নেহময়ী পবিত্র মায়ের মতো যিনি তার সন্তানকে পেটে ধারণ ও দুধ পান করানোর কষ্ট 
স্বাকার করেন, শৈশবে লালন-পালন করেন, সম্তভান জেগে থাকলে তিনিও জেগে রাত 
কাটান, সন্তান ঘুমালে তিনিও ঘুমান, সম্তানকে কখনো দুধ পান করান, কখনো দুধ পান 
থেকে বিরত রাখেন, সন্তানের সুস্থতায় উৎফুল্প হন এবং অসুস্থতায় বিমর্ষ হয়ে পড়েন। 
হে আমীরুল মু'মিনীন! ন্যায়পরায়ণ শাসক হলেন ইয়াতীমদের অসী, গরীব-মিসকীনদের 
ভাণ্ডার । তিনি তাদের ছোটদের প্রতিপালন করেন, বড়দের দায়িতৃভার কাধে তুলে নেন। 
হে আমীরুল মু'মিনীন! ন্যায়পরায়ণ শাসক হলেন দেহের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে হৃদপিণ্ডের 
মতো। হৃদপিণ্ড সুস্থ থাকলে অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ থাকে, হৃদপিণ্ড অসুস্থ হলে অঙ্গ-প্রত্যঙ্গও 
অসুস্থ হয়ে পড়ে। হে আমীরুল মু'মিনীন! ন্যায়পরায়ণ শাসক আল্লাহ ও ভার বান্দাদের 
মধ্যে দণ্ডায়মান । তিনি আল্লাহর কথা শোনেন, বান্দাদের শোনান; আল্লাহকে দেখেন, 
তাদেরকে দেখান; আল্লাহর আনুগত্য করেন এবং তাদেরকে সে দিকে চালিত করেন। 
অতএব, হে আমীরুল মু'মিনীন! আল্লাহ রাব্বুল ‘আলামীন আপনাকে যা কিছুর অধিকারী 
করেছেন সেসব বিষয়ে আপনি সেই দাসের মতো হবেন না, যার নিকট তার মনিব কোন 


২৭৪ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


কিছু গচ্ছিত রেখেছে, তার অর্থ-সম্পদ, সন্তান-সন্ততি ও পরিবার-পরিজনের রক্ষণা- 
বেক্ষণের দায়িত্‌ দিয়েছে, অতঃপর সে অর্থ-সম্পদ আত্মসাৎ করে পরিবার-পরিজনকে 
বিতাড়িত করেছে। ফলে তারা বিত্তহীন হয়ে পড়েছে। 
হে আমীরুল মু'মিনীন! আল্লাহ যাবতীয় অশ্লীলতা ও নোংরামি দূর করার জন্য হদ তথা 
নির্ধারিত শাস্তির বিধান দিয়েছেন। শাসকরাই যদি তা করে তাহলে তা দূর হবে কিভাবে? 
আল্লাহ তার বান্দাদের জীবন রক্ষার্থে কিসাসের বিধান দিয়েছেন। সেই বিধান যিনি 
বাস্তবায়ন করবেন তিনিই যদি বান্দাদের হত্যা করেন তাহলে জীবন রক্ষা হবে কিভাবে? 
হে আমীরুল মু'মিনীন! আপনি মৃত্যু ও তার পরবর্তী অবস্থা এবং সেখানে আপনার 
লোক-লক্কর ও সাহায্যকারীর স্বল্পতার কথা স্মরণ করুন। আপনি মৃত্যু ও তার পরবর্তী 
বিভীষিকাময় অবস্থার জন্য পাথেয় প্রস্তুত করুন । 
হে আমীরুল মু'মিনীন! জেনে রাখুন, আপনি যে বাড়ীতে আছেন, সেটি ছাড়াও আপনার 
আরেকটি বাড়ী আছে। সেখানে আপনার অবস্থান হবে অনেক দীর্ঘ । আপনার আত্মীয়- 
বন্ধুরা আপনাকে একাকী কবরের গর্তে রেখে আপনার থেকে পৃথক হয়ে যাবে। আপনি 
ঢা দিনের জয়া: দার সকাহ করুন যে দিন কেউ আাধ্র্র সংগী হবো। 
49 “ii>lo) aly “lo Aan ce ES 9 
‘যে দিন মানুষ তার ভাই, মাতা-পিতা, স্ত্রী ও সন্তানদের থেকে পালিয়ে যাবে।' 
(‘আবাসা-৩৪) 
হে আমীরুল মু'মিনীন! স্মরণ করুন : 
all FEISS ELD IE I 
‘যখন কবরে যা আছে তা উদিত হবে এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে। তখন 
সকল গোপন রহস্য প্রকাশ হয়ে পড়বে’ (আল-‘আদিয়াত-৯) 
(oe ERS POE Fs 
‘আর গ্রন্থ ছোট-বড় কিছুই উপেক্ষা করছে না। সবই লিখে রাখছে’ (আল-কাহ্‌ফ-৪৯) 
অতএব, হে আমীরুল মু'মিনীন! মৃত্যুর আগমন এবং আশা- আরজু বিচ্ছিন্ন হওয়ার পূর্বে 
আপনি সুযোগের ব্যবহার করুন । আপনি আল্লাহর বান্দাদেরকে জাহিলী আইন ও রীতি- 
পদ্ধতিতে শাসন করবেন না। আপনি তাদের সাথে অত্যাচারী শাসকদের মতো আচরণ 
করবেন না । দুর্বলদের উপর ক্ষমতাগবী ও অহঙ্কারীদের মতো প্রভুত্ব কায়েম করবেন 
না। কারণ, তারা কোন মু’মিনের সাথে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না। 
অতঃপর আপনি আপনার নিজের ও তাদের পাপ ও বোঝা বহন করবেন। তাদের ভোগ- 
বিলাসী জীবন, যার মধ্যে রয়েছে আপনার দুর্ভাগ্য, আপনাকে যেন ধোকায় না ফেলে। 
আপনার পরকালীন জীবনের সুখ-সুবিধার বিনিময়ে তাদের উপাদেয় খাদ্য-খাবার যেন 
আপনাকে প্রতারিত না করে। আপনার আজকের শক্তি-ক্ষমতার দিকে দৃষ্টি না দিয়ে 
আগামীকাল মৃত্যুর ফাদে আটকা পড়ার পর আপনার ক্ষমতার দিকে দৃষ্টিপাত করুন । 


তাবি‘ঈদের জীবনকথা ২৭৫ 


www.amarboi.org 


যখন আপনি মৃত্যুর ফাদে জড়িয়ে ফেরেশতামণ্ডলী ও নবী-রাসূলদের উপস্থিতিতে 
আল্লাহর সামনে দাড়িয়ে থাকবেন । যখন ‘চিরপ্রীব, সর্বসত্তার ধারকের নিকট সকলেই 
হবে অধোবদন ।' আমীরুল মু'মিনীন! আমি আমার এই উপদেশ দ্বারা সেই কাজ করতে 
পারবো না যা আমার পূর্বে জ্ঞানী ব্যক্তিরা করেছেন। তবে আমি আপনার প্রতি দরদ ও 
সহানুভূতি প্রকাশ করতে ও উপদেশ দান করতে বিরত থাকিনি। আমার এই পত্রটিকে 
আপনি সেই বন্ধুর মতো মনে করুন, যে তার অসুস্থ বন্ধুকে অত্যন্ত তিক্ত ওষুধ জোর 
করে পান করায় তার সুস্থতার আশায় । 
আমীরুল মু'মিনীন! আসৃ-সালামু ‘আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!*** 
একবার ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) হাসান আল-বসরীকে (রহ) লিখলেন যে, 
দুনিয়ার বিষয়টি এক জায়গায় করে দিন এবং সেই সাথে আখিরাতের বৰ্ণনাও দিন। 
হাসান (রহ) লিখলেন :** 
ww pol Sil 0S: boygio Sadly clip 51 p> lt SY 
tbl cy 2 lpall BS C503 Cad UE JAE C09 ry Lb > 
9 4 yal 290.702l pil ৬9 cpl SE ms iE p> 2) cbs clon 
Els Dyce os Bly cer EL BES df Me 3 pb 0 
Mle wl ways Le JL Jal of pels cll Esk 3g cL 
‘দুনিয়া হচ্ছে স্বপ্ন, আখিরাত জাগরণ এবং মৃত্যু মধ্যবর্তী অবস্থা । আমরা আছি কিছু 
স্বপ্নের ঘোরের মধ্যে । যে আত্মসমালোচনা করেছে, লাভবান হয়েছে; যে তা থেকে 
উদাসীন থেকেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। যে পরিণামের দিকে দৃষ্টি দিয়েছে, মুক্তি লাভ 
করেছে। যে প্রবৃত্তির কামনা-বাসনার আনুগত্য করেছে, পথভ্রষ্ট হয়েছে। যে ধৈর্য ধরেছে 
সফলকাম হয়েছে। যে ভয় করেছে, নিরাপদ হয়েছে। যে উপদেশ লাভ করেছে, 
দেখেছে। যে দেখেছে সে বুঝেছে। আর যে বুঝেছে সে জেনেছে। আর যে জেনেছে সে 
আমল করেছে। যখন আপনার পদস্খলন হবে, ফিরে আসুন । যখন অনুশোচনা হবে তখন 
তা একেবারে উপড়ে ফেলুন । যখন না জানবেন জিজ্ঞেস করুন, যখন রাগান্বিত হবেন, 
নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। জেনে রাখুন, নফ্স বা প্রবৃত্তিকে যে কাজ করতে বাধ্য করা 
হয়েছে তাই সর্বোত্তম আমল বা কাজ ৷' 
আরেকবার ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) হাসান আল-বসরীকে (রহ) সংক্ষেপে 
কিছু উপদেশ লিখে পাঠাতে অনুরোধ জানালেন। জবাবে হাসান আল-বসরী (রহ) 
লিখলেন :*** 


৬০৭, প্রাগুক্ত-১/৩৫-৩৮; ইবনুল জাওযী, আল-হাসান আল-বাসরী-৫৬; জামহারাতু খুতাব আল- 
‘আরাব-২/৪৯৫-৪৯৭ 

৬০৮. আল-‘ইকদ আল-ফারীদ-৩/১৫২ 

৬০৯. জামহারাতু খুতাব আল-'আরাব-২/৪৯৭ 


২৭৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


US 3 HS mm SHV, 09 po sl OG load wl b a Ll 
oe Sich pail cle daa SBI oly ozadl of Loxodl ml ples 
Ls oii 59> ~—b sls ulo S54 ols Als a> 9 GS) 4b 
SL 02y—> 2 PUN Of Loxiaiadl yl plsls G3 tpg Op me dsl 
Lil I> sb LU 509 LEN 3 Lad 
‘অতঃপর হে আমীরুল মু'মিনীন! মনে হচ্ছে যা ছিল তা আর নেই এবং যা হওয়ার পথে 
ছিল তা সবই এসে পড়েছে। হে আমীরুল মু'মিনীন! ধৈর্য, যদিও আপনাকে তার তিক্ত 
স্বাদ দ্রুত আস্বাদন করায়, তবে তার পরে আপনার জন্য নিয়ে আসে যে মিষ্টি-মধুর স্বাদ 
ও সুন্দর পরিণতি তা কতনা ভাল! আর প্রবৃত্তির কামনা-বাসনা, যদিও আপনাকে মিষ্টি- 
মধুর স্বাদ আস্বাদন করায়, কিন্তু তার পরে আপনার জন্য থাকে তিক্ত স্বাদ ও খারাপ 
পরিণতি । জেনে রাখুন হে আমীরুল মু'মিনীন! সেই ব্যক্তি সফলকাম যে স্থায়ী আবাস 
গৃহে শান্তিতে থাকার লোভ করে এবং করুণা লাভে সফলকাম হয়, অতঃপর জান্নাতে 
প্রবেশ করে ।' 
‘উমার ইবন ‘আবদিল আযীয (রহ) হাসান আল-বসরীকে (রহ) লিখলেন : আবু সাঈদ! 
আমাকে দুনিয়ার দোষ-ক্রুটি লিখে পাঠান! জবাবে তিনি লিখলেন :*** 
‘অতঃপর হে আমীরুল মু'মিনীন! দুনিয়া হলো প্রস্থান ও অন্তর্বতীকালীন আবাস স্থল, 
স্থায়ী আবাসস্থল নয়। আদমকে (আ) এখানে শাস্তিস্বরূপ নামিয়ে দেওয়া হয়েছিল। 
সুতরাং এর সম্পর্কে সতর্ক থাকুন । এর প্রতি মুগ্ধ ব্যক্তিও তাকে ত্যাগ করবে, এখানে 
বিত্তবানও বিত্তহীন হবে। যে তাকে নিয়ে বেশী মাতামাতি করেনি সেই ভাগ্যবান । 
বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি যখন তাকে পরীক্ষা করেছে, দেখেছে সে মর্যাদাবানকে মর্যাদাহীন 
করে, যে তাকে পুঞ্জিভূত করে, সে তা ছড়িয়ে দেয়। সে বিষের মতো, কেউ না জেনে 
খেয়ে ফেলে, অজ্ঞতাবশতঃ তার প্রতি মুগ্ধ হয়। আল্লাহর কসম! এতেই তার মরণ 
নিহিত। হে আমীরুল মু’মিনীন! আপনি সেই ক্ষত রোগীর মতো হোন, যে দীর্ঘ কষ্টের 
ভয়ে স্বল্পকালীন কষ্টকে মেনে নেয় । সাময়িক তীবৃতায় ধৈর্যধারণ করা দীর্ঘদিন কষ্ট ভোগ 
করার চেয়ে অধিকতর সহজ হয়। 
জ্ঞানী সেই যে তার (দুনিয়া) ব্যাপারে সতর্ক থাকে এবং তার চাকচিক্যে ধোকা খায় না। 
কারণ সে ধোকাবাজ মরীচিকা ও প্রতারক । সে আশা-আকাংখা মেলে ধরেছে, সাজ-সজ্জা 
সহকারে তার প্রতি আসক্তদের সামনে উপস্থিত হয়েছে। এ দুনিয়া সেই কনের মতো, 
দর্শকদের সব চোখ যার প্রতি নিবদ্ধ, সব অন্তর যার প্রতি নিবেদিত । সেই সত্তার শপথ 
যিনি মুহাম্মাদকে সত্য সহকারে পাঠিয়েছেন! এমন কনে তার স্বামীর জন্য বিপজ্জনক 


৬১০. প্রাগুক্ত-২/৪৯৮-৪৯৯; ইবনুল জাওযী, আল-হাসান আল-বাসরী-৫৪ 


তাবি'ঈদের জীবনকথা ২৭৭ 


www.amarboi.org 


হয়ে থাকে। আমীরুল মু'মিনীন! তার আছাড় দেওয়া ও হোচট খাওয়ানোর ব্যাপারে 
সতর্ক থাকুন। সুখ-স্বাচ্ছন্দ এখানে কঠোরতা ও বিপদ-আপদের সাথে সংযুক্ত 
এখানকার স্থায়িত্বও ধ্বংস ও বিনাশের নিকট পৌছে দেয় । 

হে আমীরুল মু'মিনীন! জেনে রাখুন, এখানের সকল আশা-আকাংখা মিথ্যা ও অসার, 
সকল স্বচ্ছতাও অস্বচ্ছ ও নোংরা এবং স্বচ্ছতা অভাব-অনটন ৷ যে তাকে ত্যাগ করেছে 
সে ভাগ্যবান হয়েছে, যে তাকে আকড়ে ধরেছে, ডুবেছে, ধ্বংস হয়ে গেছে। বিচক্ষণ, 
বুদ্ধিমান সেই যে আল্লাহ যা কিছুর ভয় দেখিয়েছেন সে তা ভয় করেছে, যা কিছু সম্পর্কে 
সতর্ক করেছেন, সতর্ক হয়েছে। এভাবে সে অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসে যেতে 
সক্ষম হয়েছে। মরণকালে তার মনে দৃঢ় প্রত্যয় জন্মেছে। 

আল্লাহর কসম! হে আমীরুল মু'মিনীন! এ দুনিয়া হচ্ছে শাস্তির আবাস স্থল ৷ বুদ্ধিহীন 
মানুষই কেবল এর জন্য সঞ্চয় করে, আর জ্ঞানহীন ব্যক্তিই কেবল এর দ্বারা ধোকা খায়। 
আল্লাহর কসম! হে আমীরুল মু'মিনীন! দুনিয়া হচ্ছে স্বপ্ন, আখিরাত জাগরণ । এ দু'য়ের 
মধ্যবর্তী অবস্থা হচ্ছে মৃত্যু । মানুষ এখানে আছে স্বপ্নের ঘোরের মধ্যে । হে আমীরুল 
মু'মিনীন! আমি সেই জ্ঞানী ব্যক্তির কথাটিকে আপনাকে শোনাতে চাই: 


L2G DEY Sb Ny + Lhe S35 0 GS pie LS OB 
‘যদি তুমি এর থেকে মুক্তি পাও তাহলে খুব বড় জিনিস থেকে মুক্তি পাবে। তা না হলে 


আমি তোমার নাজাতের কোন সম্ভাবনা দেখি না’ আল্লাহ হাসানের প্রতি দয়া করুন । সে 
সব সময় আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দেয়, উদাসীনতা থেকে সাবধান করে ।' 


‘উমার ইবন ‘আবদিল ‘আযীযষের খিলাফত কালের একটি পর্যালোচনা 

আমাদের পূর্ববর্তী আলোচনা থেকে হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) 
খিলাফতের আদর্শ ও বৈশিষ্ট্য সুস্পষ্ট হয়ে উঠেছে। তার খিলাফতের ভিত্তি ছিল আল্লাহর 
কিতাব, রাসূলুল্লাহর (সা) সুন্নাহ এবং আল্লাহর ইতা'আত বা আনুগত্য । এই মৌলিক 
নীতিমালা এবং নিজের অবস্থান তিনি তুলে ধরেন খলীফা হিসেবে তার প্রথম ভাষণে । 
তিনি বলেন : “ওহে জনমণ্ডলী! আপনাদের নবীর (সা) পরে দ্বিতীয় কোন নবী নেই এবং 
তার উপর যে কিতাব নাযিল হয়েছে তার পরে আর কোন কিতাব নেই । আল্লাহ তার 
নবীর মাধ্যমে যা কিছু হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল, আর তার নবীর (সা) 
মাধ্যমে যা কিছু হারাম করেছেন তা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে । আমি নিজে কোন 
সিদ্ধান্ত দানকারী নই, বরং আল্লাহর হুকুম বাস্তবায়নকারী । আমি নতুন কিছু উদ্তাবনকারী 
নই, বরং একজন অনুসরণকারী মাত্র । আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কারো আনুগত্য 
লাভের কোন অধিকার নেই । শুনে রাখুন! আমি আপনাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই । 
আমি আপনাদের মত একজন সাধারণ মানুষ । তবে আল্লাহ আমার উপর সবচেয়ে ভারী 
বোঝায় চাপিয়ে দিয়েছেন।” 


২৭৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


হযরত ‘উমার ইবন '‘আধীযের (রহ) এই প্রথম ভাষণটির মাধ্যমে মুসলিম উম্মাহ্‌ 
উমাইয়্যা যুগে স্বাধীনতার ঘোষণাপত্র লাভ করে যা থেকে তাদেরকে বহু বছর যাবত 
বঞ্চিত করে রাখা হয়েছিল। 
মদীনার বিখ্যাত ইমাম কাসিম এ ভাষণ শুনে মস্তব্য করেছিলেন :*** 

.3bl2) LS ce Ghiz pal 
‘যারা কথা বলতে পারতো না এখন তারা কথা বলতে পারবে ।' 
তিনি খিলাফত পরিচালনার ব্যাপারে ইসলামের দ্বিতীয় খলীফা হযরত ‘উমার ইবন আল- 
খাত্তাবকে (রা) আদর্শ হিসেবে গ্রহণ করেন। খিলাফতের দায়িত্ব গ্রহণের পর হযরত 
‘উমার ইবন আল-খাত্তাবের (রা) পৌত্র প্রখ্যাত তাবি‘ঈ হযরত সালিম ইবন ‘আবদিল্লাহ 
ইবন ‘উমারকে (রা) লেখেন :*২ 


dbl dd Of Lis fd) SUSI 02 ps i Ol 8 It of 2h) SS 
agall Jails LL Jal SU ys iS, J] Sl Ng AB] Sabily WS 


dl dbl LS of Gy fling 0B ie SB 
‘যদি আল্লাহর মরজি হয় এবং আমার মধ্যে সে যোগ্যতা ও ক্ষমতা থাকে তাহলে, আমি 
জনগণের যাবতীয় বিষয় ও ব্যাপারে ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) পদান্ক অনুসরণ 
করতে চাই । এ কারণে আপনি তার লিখিত যাবতীয় ফরমান এবং মুসলমান ও যিম্মীদের 
ব্যাপারে যে সকল সিদ্ধান্ত গ্রহণ ও আদেশ দান করেন তা সবই পাঠিয়ে দিন । আল্লাহর 
ইচ্ছা হলে আমি তা অনুসরণ করবো ৷’ 
তখন যুগের পরিবর্তন হয়েছিল। নবুওয়াত ও রিসালাত যুগ অতিক্রান্ত হয়েছিল অনেক 
আগে । রাসূলুল্লাহর (সা) সাহাবীগণও একে একে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। 
উমাইয়্যা শাসকদের দীর্ঘদিনের শাসনে ইসলামী রাষ্ট্রব্যবস্থার ব্যাপারে মুসলমানদের 
দৃষ্টিভঙ্গি রিও পরিবর্তন ঘটেছিল। এ কারণে সেই যুগে ফারুকী আদলের খিলাফত 
পুনঃপ্রতিষ্ঠা করা ভীষণ কঠিন ব্যাপার ছিল। হযরত সালিম এ সকল সমস্যা ও 
প্রতিবন্ধকতা অনুধাবন করেন এবং ‘উমারকে (রহ) লেখেন : “‘উমার ইবন আল-খাত্তাব 
(রা) যা কিছু করেছেন তা ছিল ভিন্ন একটা যুগে এবং সম্পূর্ণ ভিন্ন একদল মানুষের দ্বারা । 
আপনি যদি এই যুগে এ সকল মানুষের দ্বারা ‘$মার ইবন আল-খাত্তাবের (রা) অনুসরণ 
করতে সক্ষম হন তাহলে আপনি তার চেয়ে উত্তম ব্যক্তিতে পরিণত হবেন। 
হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) এই পরিবর্তিত অবস্থা এবং যাবতীয় 
বাধা-প্রতিবন্ধকতা সত্ত্বেও পৃথিবীর মানুষকে আরেকবার ফারুকী খিলাফতের মডেল 
দেখিয়ে দেন। 


৬১১. মুফতী ‘আমীমুল ইহসান, তারীখ আল-ইসলাম-২০৭ 
৬১২. ইবনুল জাওযী, সীরাতু ‘উমার-১২৭ 


তাবি‘ঈদের জীবনকথা ২৭৯ 


www.amarboi.org 


খলীফা হওয়ার পর তিনি ইয়াধীদ ইবন মুহাল্লাবকে একটি চিঠি লেখেন । সেই চিঠি পড়ে 
ইয়াযীদের মুখ থেকে তাৎক্ষণিকভাবে উচ্চারিত হয়: ‘এই চিঠির ভাষা তার পূর্ববর্তী 
খলীফাদের ভাষার মত নয়। মনে হচ্ছে তিনি তাদের চলার পথে চলতে চাচ্ছেন না।' 
এই সংক্ষিপ্ত মস্তব্যকে তার রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার সারসংক্ষেপ বলা যেতে পারে। 
ইসলামী খিলাফতের ভিত্তি কেবল কুরআন, সুন্নাহ ও সাহাবায়ে কিরামের (রা) কর্ম- 
পদ্ধতির উপর প্রতিষ্ঠিত । কিন্তু হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) 
খিলাফতকালের পূর্বে এই ভিত্তি একেবারেই দুর্বল হয়ে পড়েছিল। তিনি পুনরায় তা 
স্থাপন করেন এবং মৃত্যু পর্যন্ত কায়েম রাখেন । একবার তিনি ফরমান জারী করেন, যে 
আঞ্চলিক কর্মকর্তা কুরআন ও সুন্নাহ অনুযায়ী শাসন কাজ পরিচালনা করবে না তার 
আনুগত্য আবশ্যক নয়। একবার একটি ঘটনায় ‘আব্বাস ইবন আল-ওয়ালীদ তার 
সামনে একটি দলিল উপস্থাপন করে। তিনি সেটি দেখে বলেন : ‘আল্লাহর কিতাব আল- 
ওয়ালীদের এই কিতাবের (লিখিত দলিল) চেয়ে বেশী অনুসরণযোগ্য ।' আবূ বকর ইবন 
হাযম বলেন : ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) যত চিঠি আসতো তাতে 
রাসূলুল্লাহর (সা) সুন্নাহ জীবিত করার ও বিদ'আত দূর করার নির্দেশ অবশ্যই থাকতো । 
তিনি বলতেন, যদি আমি আমার দেহের গোশতের প্রতিটি টুকরোর বিনিময়ে একটি 
বিদ‘আত দূর করতে ও একটি সুন্নাহ জীবন্ত করতে পারতাম এবং এভাবে আমার 
জীবনও চলে যেত তাহলে আল্লাহর সম্তুষ্টির বিনিময়ে এ কাজ খুবই নগণ্য হতো । তিনি 
আরো বলতেন, যদি আমি সুন্নাহর বাস্তবায়ন করতে ও সত্যের পথে চলতে না পারি 
তাহলে এক মুহূর্তও বেঁচে থাকতে চাই না।*** 

তার খিলাফতের আরেকটি বড় বৈশিষ্ট্য এই যে, উ্মাইয়্যা খান্দানের খিলাফতকালে 
গণতাস্ত্রিক চেতনা যা ইসলামী খিলাফতের অন্যতম মূল ভিত্তি, একেবারেই যেতে 
বসেছিল। তিনি তা আবার প্রতিষ্ঠা করেন । যদিও খিলাফতের দায়িত্ব গ্রহণের পর তার 
আদত-অভ্যাসে বিপ্রব ঘটেছিল, তবে স্বভাব-প্রকৃতি প্রথম থেকেই ছিল গণতান্ত্রিক 
চেতনা সম্পন্ন। আর তাই যখন আল-ওয়ালীদের সময় তিনি মদীনার ওয়ালী নিযুক্ত হন 
তখন মদীনায় পৌছে সর্বপ্রথম তথাকার বিখ্যাত ‘আলিম ও ফকীহগণকে ডেকে পাঠান। 
তারা উপস্থিত হলে তিনি বলেন, আমি আপনাদেরকে এমন কাজের জন্য ডেকেছি যার 
বিনিময়ে আপনারা সাওয়াব পাবেন এবং আপনারা সত্যের সাহায্যকারী হিসেবে স্বীকৃতি 
লাভ করবেন। আমি আপনাদের মতামত ছাড়া কোন কাজ করতে চাই না । তার এমন 
মনোভাবের কথা শুনে উপস্থিত মহান ব্যক্তিরা তার শুভ ও কল্যাণ কামনা করতে করতে 
বিদায় নেন।** তিনি খলীফা হওয়ার পর কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিজের একাস্ত 
উপদেষ্টা হিসেবে' নিয়োগ দেন। তারা তাকে খিলাফত পরিচালনায় উপদেশ দিতেন। 
ইবন সা‘দ বলেন :*** 


৬১৩. তাবাকাত-৫/৩৮৩ 

৬১৪. প্রাগুক্ত-৫/৩৪২ 

৬১৫. ইবনুল জাওযী-৬২; প্রাগুক্ত-৫/৩৮২ 
২৮০ তাবি“ঈদের জীবনকথা 


www.amarboi.org 


lll gel 65 Obiz i j2y0l 38 02 pl OS 
চিন্তা-ভাবনা করতেন ।' 
তার খিলাফতকালের আরেকটি অনন্য বৈশিষ্ট্য এই যে, ইসলামী জ্ঞানে পারদশী 
ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পায়। তিনি নিজে 
সবসময় ‘আলিমদের পরামর্শ নিতেন, তাদের সাহচর্য অবলম্বন করতেন । তীর এমন কিছু 
একান্ত সহচরের নাম ইবন সা‘দ তার তাবাকাতে উল্লেখ করেছেন।*** ‘আদী ইবন 
আরতাত সবসময় শর'*ঈ বিষয়ে খলীফা ‘উমারের (রহ) মতামত চেয়ে পাঠাতেন। 
একবার ‘উমার তাকে লিখলেন, শীত-গ্রীষ্ম সকল মওসুমে সুন্নাহ বিষয়ে জানতে চেয়ে 
আমার মত একজন মুসলমানকে কষ্ট দিচ্ছো। এতে অবশ্য আমার মর্যাদা বৃদ্ধি করছো। 
আল্লাহর কসম! হাসান আল-বসরী তোমাদের জন্য যথেষ্ট । আমার এ পত্র পৌঁছার পর 
থেকে আমার, তোমার ও সকল মুসলমানের জন্য করণীয় বিষয় সম্পর্কে তার কাছেই 
জিজ্ঞেস করবে । আল্লাহ রাব্বুল ‘আলামীন হাসান আল-বসরীর (রহ) উপর অনুগ্রহ 
করুন! ইসলামে তিনি একজন উঁচু মর্যাদার অধিকারী ব্যক্তি । তাকে আমার পত্র পাঠ 
করে শোনাবে ।*** 


তার খিলাফত ও ন্যায়পরায়ণতা সম্পর্কে মনীষীদের মূল্যায়ন 
আমীরুল মু'মিনীন ‘উমার খলীফা হিসেবে মানুষের মধ্যে মাত্র দু'বছর পীচ মাস ও কয়েক 
দিন বেচে ছিলেন। এ অল্প সময়ে তিনি যে বিশাল কর্মকাণ্ড সম্পাদন করেন তা বহু 
যুগেও করা সম্ভব ছিল না। এ কারণে তার সময় থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত অসংখ্য 
মনীষী তার খিলাফত পরিচালনা, ‘আদল ও ইনসাফ প্রতিষ্ঠা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত 
করা ইত্যাদি কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি যে একজন ন্যায়পরায়ণ শাসক, 
অন্যতম খলীফায়ে রাশেদ ও সৎপথ প্রাপ্ত ইমাম ছিলেন- এ ব্যাপারে সকলে একমত 
পোষণ করেছেন। 
ওয়াহাব ইবন মুনাববিহ্‌ বলেন :**" 

Fl 8 02 pF HE SA Ll osm 50! 
‘এই উম্মাতের মধ্যে যদি কোন মাহ্‌দী হয়ে থাকেন তাহলে তিনি ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীয ৷’ প্রায় এমন কথাই বলেছেন সা‘ঈদ ইবন আল-মুসায়্যিব, হাসান আল-বসরী, 
মুহাম্মাদ ইবন ‘আলী (রহ) ও অন্যরা । 
মায়মূন ইবন মিহরান বলেন :*** 


৬১৬. তাবাকাত-৫/৩৯২ 

৬১৭. ইবনুল জাওযী-১০১ 

৬১৮. তাবাকাত-৫/৩৩৩; আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২০০; সিয়ারু আলাম আন-নুবালা’-৫/১৩০ 
৬১৯. ইবনুল জাওযী-৭৪ 


৩৬- তাবি‘ঈদের জীবনকথা ২৮১ 


www.amarboi.org 


Aydt a6 CH pint wlll abs abl Oly cos M2 ss Ul ally ON abl cl 
‘আল্লাহ তা'য়ালা একের পর এক নবী পাঠিয়ে মানুষের রক্ষণাবেক্ষণ করেন। আর আল্লাহ 
‘উমার ইবন ‘আবদিল ‘আখযীযের দ্বারা মানুষকে রক্ষণাবেক্ষণ করেছেন’ 
ইমাম সুফইয়ান আছ-ছাওরী, শাফি‘ঈ ও আবূ বকর ইবন ‘আয়্যাশ (রহ) বলেন :*** 
FA M26 02 p03 SE Okey pass 352 ph : Las O35 ULSI 
‘খলীফায়ে রাশেদ পাঁচজন : আবূ বকর, ‘উমার ইবন আল-খাত্তাব, ‘উছমান, ‘আলী ও 
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রা) ৷' 
ইমাম আহমাদ ইবন হাম্বল (রহ) বলেন :** 
Ja pls LL IS oh) se Snpglcy ILS dhl of) S22 3 S42 
3 UBS yl 326 27 2 SB III BLS 3 UBS (gizo LSI og 
sl pm bb Ul oll 
‘হাদীছে বর্ণিত হয়েছে, “কল্যাণময় ও সুমহান আল্লাহ প্রতি এক শ’ বছরের মাথায় এমন 
এক ব্যক্তিকে পাঠাবেন যে এই উম্মাতের জন্য তাদের দীনকে সংস্কার করবে।” আমরা 
যখন প্রথম শতকে দেখেছি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে পেয়েছি। আর যখন দ্বিতীয় 
শতকে দেখেছি, শাফি‘ঈকে (রহ) পেয়েছি ।' 


হাফেজ ইবন হাজার ‘আসকিলানী (রহ) উল্লেখিত হাদীছের ব্যাখ্যায় অনেক কথা 
বলেছেন। একমাত্র ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয ছাড়া অন্য কারো জীবনে এককভাবে 
মুজাদ্দিদের জন্য প্রয়োজনীয় গুণাবলীর সমাবেশ ঘটেছে বলে তিনি মনে করেননি। 
তিনি বলেন :**২ 


Ls 8 LS of Nl ly abs ss UMS INU Jas wns Of pj) 
lio as Blas JIL BSLN ol) se PIL UNOS SH cyl ac 
oe bly ale Sal oghxs IHS pil aml Glbl pS 02g lg Dy jal 
0 SU oS, SN cial Sia baw oly SUG : ox 

Jal pSly sll 


“শুভ ও কল্যাণের সকল গুণ-বৈশিষ্ট্য একই ব্যক্তির মধ্যে থাকা অপরিহার্য নয়। তবে 
‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের মধ্যে তা ছিল বলে দাবী করা যায় । কারণ, তিনি শুভ 


৬২০. সিফাতুস সাফওয়া-২/১১৩; আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২০০; সিয়ারু আলাম আন-নুবালা’-৫/১৩০ 
৬২১. ফাতহুল বারী-১৩/২৯৫; আল-বিদায়া-৯/২০৭ 
৬২২. ‘আবদুস সাত্তার আশ-শায়খ-২৭১ 


২৮২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ও কল্যাণের যাবতীয় গুণ-বৈশিষ্ট্যসহকারে, শুধু তাই নয়, বরং তাতে পূর্ণ অগ্রবর্তিতা 
সহকারে প্রথম শতকের মাথায় শাসন কর্তৃত্বের অধিকারী ছিলেন। আর এ কারণে ইমাম 
আহমাদ বলেছেন, পূর্ববর্তী মুহাদ্দিছগণ এই হাদীছের উদ্দীষ্ট ব্যক্তি তিনিই বলে মনে 
করেছেন। আর পরে যারা এসেছেন, যেমন : শাফি‘ঈ (রহ), বহু অনুপম গুণে গুণান্বিত 
ছিলেন। তবে শাসন কর্তৃত্বের অধিকারী না থাকায় জিহাদ পরিচালনা ও ন্যায়বিচার 
প্রতিষ্ঠা করতে পারেননি ।' 


ইমাম আন-নাওবী (রহ) বলেন :*** 
al by S24 LS fl DS stl Laney OF pe BIS SSS) 
Lidl G51 bl oll cdl imal C9 RY bd ul 5৬১ _ POET 


“উমার ইবন ‘আবদিল ‘আযীযের খিলাফতকাল ছিল দু'বছর পাচ মাস- আবূ বকর 
সিদ্দীক (রা)-এর খিলাফতের মত । এ সময়ে তিনি ইনসাফ ও ন্যায়বিচারে পৃথিবীকে পূর্ণ 
করে দেন, বহু সুন্দর । সুন্দর রীতি-পদ্ধতি চালু করেন এবং বহু অসুন্দর পদ্থা-পদ্ধতি 
বিদূরিত করেন '' 

বন-জঙ্গল ও পাহাড়-পর্বতের ছাগল-ভেড়ার রাখালরাও ‘উমারের ‘আদল-ইনসাফের, 
তার সুমহান কর্মকাণ্ডের সাক্ষ্য দিয়েছে। তারাও ভোগ করেছে তার সত্য, সাম্য ও 
ন্যায়পরায়ণতার সুফল । তার সময়ে বন-জঙ্গলের হিংস্ব জীব-জানোয়ারও হিংস্রতা ভুলে 
গিয়ে তাদের ছাগল-ভেড়ার পালের সাথে চরেছে। এ রকম বহু ঘটনার সাক্ষ্য অনেকে 
দিয়েছে। মালিক ইবন দীনার বলেন : ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যখন খলীফা 
হলেন, তখন রাজধানী দিমাশৃক থেকে বহু দূরে পাহাড়ের চূড়ায় ছাগলের রাখালরা 
বললো : মানুষের শাসন-কর্তৃত্ব হাতে নিয়েছেন, কে এই সত্যনিষ্ঠ মানুষটি? তাদেরকে 
জিজ্ঞেস করা হলো : তোমরা বুঝলে কিভাবে? তারা বললো : একজন ন্যায়পরায়ণ 
খলীফা যখন মানুষের শাসন-কর্তৃত্ব হাতে নেন তখন নেকড়ে আমাদের ছাগল-ভেড়া 
শিকার করা থেকে বিরত থাকে । 

জাসর আল-কাস্সাব বলেন : আমি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের খিলাফতকালে 
বকরীর দুধ দোহন করতাম । একদিন একজন রাখালের পাশ দিয়ে যাওয়ার সময় 
দেখলাম তার ছাগলের পালে প্রায় তিরিশটি নেকড়ে রয়েছে। এর পূর্বে আমি কোনদিন 
নেকড়ে দেখিনি, তাই সেগুলোকে কুকুর মনে করলাম । আমি রাখালকে জিজ্ঞেস করলাম 
: এই কুকুরগুলো দিয়ে কি করবে? সে বললো : বেটা! এগুলো কুকুর নয়, নেকড়ে । 
বিস্ময়ে আমি বলে উঠলাম : সুবহানাল্লাহ! ছাগলের পালে নেকড়ে কোন ক্ষতি করে না? 
সে বললো : বেটা! যখন মাথা সুস্থ থাকে তখন দেহ নিয়ে ভয় থাকে না।** 


৬২৩. তাহযীবুল আসমা’ ওয়াল লুগাত-২/১৮ 
৬২৪. ‘আবদুস সাত্তার আশ-শায়খ-৩৭২, ৩৭৩ 


তার্বি‘ঈদের জীবনকথা ২৮৩ . 


www.amarboi.org 


মূসা ইবন আ'য়ান ছিলেন মুহাম্মাদ ইবন আবী ‘উয়ায়নার রাখাল । তিনি বলেন : ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীযের খিলাফতকালে আমরা কারমানে ছাগল চরাতাম ৷ তখন ছাগল, 
নেকড়ে ও বন্য জসন্ত একই জায়গায় চরতো । হঠাৎ এক রাতে একটি নেকড়ে একটি 
ছাগল আক্রমণ করে। আমরা বলাবলি করর্লীম, হয়তো সেই সৎ লোকটি মারা গেছেন। 
আমরা দিন-তারিখ হিসেব করে রাখলাম । পরে জানা গেল সেই রাতে ‘উমার 
মারা গেছেন।*** 


একবার ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয ও সুলায়মান ইবন আবদিল মালিক দুইজনের দুই 
ছেলের মাঝে কার পিতা শ্রেষ্ঠ এ নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে সুলায়মানের ছেলে বলে : 
2 osl> 2 >)! ৩৮০/1৩5 ০ - তোমার পিতা তো আমার পিতার 
(সুলায়মান) বহু ভালো কাজের একটি ভালো কাজ ছাড়া আর কিছু নয়।’' আমার পিতা 
সুলায়মান একদিন যে কাজ করেছেন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয সারা জীবনেও তা 
করেননি। তিনি একদিন সত্তর হাজার নিজের মালিকানার দাস-দাসীকে মুক্তি দিয়েছেন 
এবং তাদেরকে পরিধেয় বস্তুও দিয়েছেন।”** 


ইমাম মালিক বর্ণনা করেছেন। “সালিহ ইবন ‘আলী একবার শামে গিয়ে ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীযের কবরটি কোথায় তা জানার জন্য মানুষের নিকট জিজ্ঞেস করতে 
লাগলেন, কিন্তু এমন কাউকে পেলেন না যে তাকে সন্ধান দিতে পারে। অবশেষে এক 
পাদ্রীর নিকট গেলন এবং তার কাছে জিজ্ঞেস করলেন। তিনি বললেন :আপনি কি 
সত্যবাদী লোকটির কবর তালাশ করছেন? সেটা তো এঁ খামারে ৷*** 


‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযের মৃত্যু পরবর্তী অবস্থা 

হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) ‘আদল ও ইনসাফভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা 
প্রতিষ্ঠা করেন, পরবর্তী খলীফা ইয়াযীদ ইবন ‘আবদিল মালিক তা মাত্র চল্লিশ দিন বহাল 
রাখেন। তিনি ‘উমারের এই ন্যায়-ইনসাফভিত্তিক শাসন পদ্ধতি থেকে নিজেকে দূরে 
সরিয়ে নেন।*** “উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) যে সকল সৎ ও আল্লাহ ভীরু 
কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলেন ইয়াযীদ তাদেরকে কলমের একটি মাত্র খৌচায় বরখাস্ত 
করেন ।, নওরোয ও ধর্মীয় উৎসবের যাবতীয় উপহার-উপঢোৌকন গ্রহণ এবং বেগার 
খাটানোর প্রথা যা ‘উমার একেবারে মুছে ফেলেন তা আবার চালু হয়। ফাদাক যা ‘উমার 
ইবন ‘আবদিল ‘আযীয স্বীয় উত্তরাধিকার থেকে বের করে হযরত ফাতিমার (রা) 
বংশধরদের ফিরিয়ে দেন, ইয়াযীদ আবার তা কেড়ে নেন ।*** দিমাশকের একটি গির্জা 
বান্‌ নাসরের জমিদারীর সীমার মধ্যে পড়ে গিয়েছিল, ‘উমার সেটি খ্রীস্টানদেরকে 


৬২৫. আল-বিদায়া ওয়ান নিহায়া-৯/২০৩; তারীখ আল-খুলাফা’-২৩৩; তাবাকাত-৫/৩৮৬, ৩৮৭ 
৬২৬. আল-‘ইক্‌দ আল-ফারীদ-৪/8৪২৫ 

' ৬২৭. ইবনুল জাওযী-৩৩১; সিয়ারু আ‘লাম আন-নুবালা'-৫/১৪৩ 

৬২৮. তারীখ আল-খুলাফা'-২৪৭ 

৬২৯. তারীখ আনল-ইয়া'কুবী-২/২৭২, ২৬৬, ২৭৬ 


'" ২৮৪ তাবিঈদের জীবনকথা 


www.amarboi.org 


ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ইয়াধীদ সেটি আবার নিজ খান্দানের হাতে তুলে দেন। 
মুহাম্মাদ ইবন ইউসুফ ইয়ামনবাসীদের উপর যে নিপীড়নমূলক খারাজ ধার্য করেন ‘উমার 
তা ‘উশরে পরিণত করেন। কিন্তু ইয়াধীদ আবার তা খারাজে রূপান্তরিত করেন।*** 
হাজ্জাজ ইবন ইউসুফ নাজরানের খ্রীস্টানদের নিকট থেকে জিযিয়া হিসেবে আট শ' 
কারুকাজ করা কাপড় গ্রহণ করতো । ‘উমার তা কমিয়ে দু’ শ’ ধার্য করেন। কিন্তু খলীফা 
ইয়াযীদের সময়ে ইউসুফ ইবন ‘উমার যখন ইরাকের ওয়ালী নিযুক্ত হন তখন তিনি 
আবার হাজ্জাজের ধার্য করা আট শ'’ তে পরিবর্তন করেন। ফুরাত তীরবর্তী অঞ্চলে 
নওমুসলিমদের যে ভূমি ছিল অথবা অমুসলিমদের যে সকল ভূমি মুসলমানদের অধিকারে 
এসেছিল হাজ্জাজ তা খারাজী ভূমি হিসেবে কর-খাজনা আদায় করতো, কিন্তু ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীয (রহ) সে সকল ভূমিকে ‘উশরী ভূমিতে পরিবর্তন করেন। অতঃপর 
‘উমার ইবন হুবাইরা আবার তা পরিবর্তন করে খারাজ আদায় করেন।** ‘উমার ইবন 
‘আবদিল ‘আধীয (রহ) কাদরিয়া সম্প্রদায়ের মতবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, 
কিন্তু ইয়াধখীদ ইবন আল-ওয়ালীদ খলীফা হয়ে তাদের ঘোরতর সমর্থকে পরিণত হন 
এবং উক্ত সম্প্রদায়ের নেতা গায়লান আদ-দিমাশৃকীকে নিজের একান্ত সহচর হিসেবে 
গ্রহণ করেন ।**২ 
ইয়াখীদ ইবন '‘আবদিল মালিক খিলাফতের দায়িত্বখহণের পরই বিভিন্ন অঞ্চলের 
কর্মকর্তাদের নিকট যে পত্রটি লেখেন তাতেই তার কর্মপদ্ধতি স্পষ্ট হয়ে উঠেছে। নিমে 
পত্রটি উদ্ধৃত হলো :"' 
2 2] SHS 4h) Sy Sol) Dl ogs5 6 cys OS ps Ub can Ll 
DAS Oe OFBYS HS Le 1233 32 05 SUI BL Tydlly EN LSS! 
ff 23> clynys pl pol clas ff Ipasl dN Eb JL nll Iasi 
bee JS cls5b 
‘অতঃপর এই যে, ‘উমার ছিলেন প্রতারিত মানুষ । তোমরা ও তোমাদের সঙ্গী-সাথীরা 
তার সাথে প্রতারণা করেছো। খাজনা-ট্যাকৃস কমানোর ব্যাপারে তার কাছে লেখা 
তোমাদের অনেক চিঠি-পত্র আমি দেখেছি । আমার এ পত্র তোমাদের নিকট পৌছা মাত্র 
তোমাদের জানা তার সকল ওয়াদা-অঙ্গীকার পরিত্যাগ করবে । মানুষকে তাদের সেই 


পূর্বের মর্যাদা ও স্তরে ফিরিয়ে নিয়ে যাবে। চাই ফসল হোক বা খরা হোক, তারা পছন্দ 
করুক বা না করুক এবং তারা বাচুক বা মরুক । ওয়াস সালাম ।' ' 


৬৩০. ফুতুহ আল-বুলদান-১৩০, ১৮০ 
৬৩১. প্রাগুক্ত-৭২, ৩৭৫ 

৬৩২. তারীখ আল-খুলাফা'-২৫৫ 

** আল-‘ইকদ আল-ফারীদ-৪/৪8৪৩ 


তাবি‘ঈদের জীবনকথা ২৮৫ 


www.amarboi.org 


মোটকথা হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) যে রাষ্ট্র পরিচালন ব্যবস্থা প্রতিষ্ঠা 
করেছিলেন, তা তার ইনতিকালের অব্যবহিত পরেই বিক্ষিপ্ত হয়ে পড়ে । বিশ্ববাসী মাত্র 
আড়াই বছর ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) অনুরূপ রাষ্ট্র পরিচালন ব্যবস্থার সুবিধা 
ভোগের সুযোগ পায় । 


বানু উমাইয়্যা শাসনের অবসান 

‘আব্বাসীয়দের আন্দোলনের সূচনা হয় ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) 
খিলাফতকালে। এর মাত্র তিরিশ বছর পরেই উমাইয়্যা শাসনের পরিসমাপ্তি ঘটে । এ 
কারণে স্বাভাবিকভাবে এ প্রশ্ন উঠতে পারে যে, এমন একটি কল্যাণময় শাসনকালের মাত্র 
তিরিশ বছর পর কালচক্র কিভাবে বানু উমাইয়্যাদের পতন ঘটালো? এই পতনের কারণ 
কি হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) শাসনকালে সৃষ্টি হয়েছিল? তার ন্যায় 
ও ইনসাফভিত্তিক শাসন ব্যবস্থা সেই সময়ের জন্য কি উপযোগী ছিল না? জুলুম- 
উৎপীড়ন ভিত্তিক স্বৈরাচারী শাসন ব্যবস্থার মূলোৎপাটন, যা ছিল ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের (রহ) একটি কৃতিত্বপূর্ণ অবদান, রাষ্ট্র ব্যবস্থায় কি এমন কোন দুর্বলতা সৃষ্টি 
করে দিয়েছিল এবং যার সুযোগ গ্রহণ করেছিল প্রতিপক্ষ শক্তি? 

এসব প্রশ্ন আমাদের মনে উদয় হতে পারে। এ কারণে আমরা বানু উমাইয়্যাদের পতনের 
কারণ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলা সমীচীন মনে করছি। আমরা পূর্বেই আলোচনা 
করেছি যে, জাহিলী যুগ থেকেই আরবে ‘উমাইয়্যা-হাশিমী দু'টি পরস্পর বিরোধী শক্তি 
বিদ্যমান ছিল। এ বিরোধিতা ইসলামী যুগেও বর্তমান ছিল। তবে যতদিন আরবদের 
জাতীয় শক্তি অনারবদের মুখোমুখী ছিল ততদিন পর্যন্ত উমাইয়্যা-হাশিমীদের দ্বন্ব-সং 
হয়নি । হযরত মু‘আবিয়ার (রা) সময়ে এ দু'টি শক্তি পরস্পর মুখোমুখী অবস্থানে 
দাড়ায় । মূলতঃ তখন থেকেই আরবে গৃহ যুদ্ধের সূচনা হয় এবং ইমাম হুসাইন (রা) 
শাহাদাত বরণ করেন। 

অনারবরা স্বভাবগতভাবে প্রথম থেকেই ইসলামের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল । এখন 
তারা ষড়যন্ত্র করার প্রশস্ত অঙ্গন লাভ করে। এখন তারা আহলি বায়ত তথা নবী বংশের 
সমর্থন ও সহযোগিতার আড়ালে তাদের প্রাচীন হিংসা-বিদ্বেষের বদলা নিতে চায়, কিন্তু 
খলীফা ‘আবদুল মালিক ও আল-ওয়ালীদের সময়কাল পর্যন্ত এ শক্তি গোপন থাকে । 
তবে যখন তাদের মত ক্ষমতাধর ব্যক্তিবর্গের অবসান ঘটে তখন বানু হাশিম অনারবদের 
উপর ভর করে মাথা তুলে দাড়ায় । তারা অনারব শক্তির কেন্দ্র ইরাক ও খুরাসানে তাদের 
কর্মী ও প্রতিনিধিদের ছড়িয়ে দেয় । তারা হিজরী ১০২, ১০৫, ১০৭, ১০৯ ও ১১৮ সনে 
নিজেদের হারানো ক্ষমতা ফিরে পাবার জন্য বিশেষ প্রচেষ্টা চালায় । যারা এ ষড়যন্ত্র ও 
কর্মতৎপরতায় জড়িত ছিল তারা মুহাম্মাদ ইবন ‘আলীর হাতে বাই‘আত করে। হিজরী 
১২৬ সনে তীর ইনতিকাল হয় ৷ মৃত্যুর পূর্বে তিনি ইমাম ইবরাহীমকে স্বীয় স্থলাভিষিক্ত 
করে যান। ইমাম ইবরাহীম হিজরী ১২৭ সনে আবু মুসলিম খুরাসানী নামক একজন 


২৮৬ তাবি‘ঈদের জীবনকথা : 


www.amarboi.org 


বিস্ময়কর ব্যক্তিকে সহযোগী হিসেবে লাভ করেন। বলা চলে তিনি স্বীয় লক্ষ্য ও উদ্দেশ্য 
পূরণ করার জন্য অলৌকিকভাবে আবূ মুসলিমকে পেয়ে যান । তিনি তাকে হাতিয়ার 
হিসেবে ব্যবহার করেন। পূর্বেই যেমন উল্লেখ করা হয়েছে যে, আরবদের গৃহযুদ্ধের 
সুযোগে অনারব শক্তির উত্থান ঘটে, আবূ মুসলিমের সময়ে আরবদের পারস্পরিক দ্বন্ 
আরো বৃদ্ধি পায়। সেই প্রাচীনকাল থেকে আরবরা মুদার ও কাহতান- দু'টি গোত্রে 
বিভক্ত এবং পরস্পরের মধ্যে দারুণ দ্বন্ব ও রেষারেষিও ছিল । এ কারণে নাসর ইবন 
সাইয়ার, যিনি কাহতানদের বিরোধী ছিলেন, তাদের জন্য সরকারী চাকরির দরজা 
একেবারেই বন্ধ করে দেন। খুরাসানে কাহতানদের নেতা ছিলেন জাদী‘ ইবন ‘আলী 
কারমানী । তিনি নাসরকে বুঝান যে, তার এই কর্মকাণ্ড ভীষণ গোলযোগ সৃষ্টি করবে এবং 
বান হাশিম আক্রমণের সুযোগ পাবে। এতে ক্ষেপে গিয়ে নাসর কারমানীকে কারাকরুদ্ধ 
করেন। তবে কারমানী তার এক অনারব দাসের বুদ্ধিমত্তায় কারাগার থেকে পালিয়ে 
যান। তারপর রাবী‘আ ও ইয়ামীন গোত্রসমূহের সাহায্য নিয়ে নাসরের সাথে সংঘর্ষে লিপ্ত 
হন। প্রায় পৌণে দু'বছর তাদের এ সংঘর্ষ চলে । এতে তাদের দু'পক্ষের যে পরিমাণ 
শক্তি ক্ষয় হয়, ঠিক তাদের প্রতি প্রতিপক্ষ আবূ মুসলিম খুরাসানীর শক্তি সেই পরিমাণ 
বৃদ্ধি পায়। এমন কি খুরাসানের বিভিন্ন অঞ্চলে তার হাতে বাই'আতকারী মানুষের সংখ্যা 
দু'লাখে পৌঁছে যায়। এখন আবূ মুসলিম নাসরের শক্তি চূর্ণ করার জন্য কারমানীকে 
নিজের দলে ভিড়িয়ে নেন। এ খবর নাসরের কানে পৌছলে তিনি কারমানীকে লেখেন, 
আমরা দু'জন নেতৃত্ব থেকে সরে দাড়াই এবং রাবী‘আ গোত্রের কাউকে আমরা নেতা 
মেনে নেই । যেহেতু পূর্বেই কারমানীর প্রস্তাব এমনই ছিল, এ কারণে তিনি নাসরের 
প্রস্তাব মেনে নেন এবং গোপনে আবু মুসলিমের বাহিনী থেকে পালিয়ে নাসরের নিকট 
যাবার জন্য যাত্রা করেন। কিন্তু নাসর তার সাথে প্রতারণা করে তাকে হত্যা করেন। 
এরপর কারমানীর পুত্র ‘আলী আশ্রয় নেয় আবূ মুসলিমের নিকট এবং তার সহায়তায় 
পিতৃহত্যার প্রতিশোধ নিতে চায় । আবু মুসলিম নাসরকে প্রতিহত করার জন্য 
কুহতাবাকে বিশাল বাহিনী সহকারে পাঠান । নাসর অবস্থা বেগতিক দেখে আত্মসমর্পণ 
করেন। কুহতাবা তাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি একদিন রাতের অন্ধকারে 
কুহতাবার সেনাশিবির থেকে পালিয়ে যান এবং সাওয়া নামক স্থানে পৌছে অল্প কিছু দিন 
পর মারা যান। এখন নাসর ও কারমানী উভয়ের সকল সৈনিক আবু মুসলিমের আনুগত্য 
মেনে নেয়। এভাবে গোটা খুরাসান আবূ মুসলিমের কর্তৃত্বাধীন চলে আসে । এরপর 
খিলাফতের অন্যান্য অঞ্চলের উপর হাশিমীদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। উমাইয়্যা বংশের 
সর্বশেষ খলীফা ছিলেন মারওয়ান ইবন মুহাম্মাদ । তিনি পালিয়ে মিসরে যাওয়ার পথে 
নিহত হন । তাঁর মৃত্যুর সাথে হিজরী ১৩২/খী: ৭৫০ সনে উমাইয়্যা শাসনের পতন হয়। 
অনেকটা স্থূল পর্যালোচনার ভিত্তিতে একথাও বলা হয় যে, অমুসলিমদের প্রতি ‘উমারের 
উদার ও ন্যায়ানুগ কর্ম-পদ্ধতি গ্রহণের ফলে জিযিয়া ফাকি দেওয়ার উদ্দেশ্যে হাজার 
হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করে। এতে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। 
ঠিক তেমনিভাবে প্রতিষ্ঠিত সচ্ছল ব্যক্তিদের সম্পদ কেড়ে নিয়ে বায়তুল মালে অথবা 


তাবি‘ঈদের আীবনকথা ২৮৭ 


www.amarboi.org 


প্রকৃত মালিককে ফেরত দেওয়ায় আর্থিক ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙ্গে পড়ে । ফলে ‘উমারের 
মৃত্যুর মাত্র তিরিশ বছর পর উমাইয়্যা শাসনের পতন হয়। 

এভাবে তাকে আসামীর কাঠগড়ায় দাড় করানো হয়। কিন্তু আমরা তার কর্ম পদ্ধতি 
আলোচনা করে দেখিয়েছি তার বিরুদ্ধে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । তার স্বল্পকালীন 
শাসনকালে জনগণের মধ্যে যে শান্তি, নিরাপত্তা ও সচ্ছলতা বিরাজমান ছিল তার ভিত্তি 
ছিল তার উদার ও ন্যায়ানুগ শাসন ব্যবস্থা । আমরা মনে করি ‘উমার ইবন ‘আবদিল 
‘আধীয (রহ) শূরা ও ইনসাফভিত্তিক যে রাষ্ট্র পরিচালন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, তার থেকে 
পরবর্তী খলীফাগণ দূরে সরে যাওয়ার কারণে উমাইয়্যা খিলাফতের পতন ঘটে । 


উমাইয়্যাদের অবদান 

হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) ছিলেন উমাইয়্যা খান্দানের সদস্য । এ 
কারণে তার কর্মকাণ্ড ও জীবনচিত্র উপস্থাপন করতে গিয়ে ক্ষেত্র বিশেষে কোন কোন 
উমাইয়্যা শাসকের কর্মকাণ্ড, শাসন পদ্ধতি ও জীবন যাপন প্রণালীর সমালোচনা করা 
হয়েছে। কোন কোন স্থানে তাদেরকে হেয় ও তুচ্ছ করা হয়েছে বলে মনে হতে পারে। 
মূলতঃ হযরত ‘উমার. ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) যথাযথ মূল্যায়ন করতে গিয়ে 
এমন হয়েছে। তাদেরকে তুচ্ছ ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমনটি করা হয়নি। 
আমাদের মনে রাখতে হবে, উমাইয়্যা খিলাফতের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হযরত রাসূলে 
কারীমের (সা) একজন মহান সাহাবী । আল্লাহ রাব্বুল ‘আলামীন ও তার রাসূল (সা) 
সাহাবায়ে কিরামের যে মর্যাদা নির্ধারণ করেছেন, আমরা তাদের সে মর্যাদা দানে 
প্রতিজ্ঞাবদ্ধ । নানা কারণে মুসলিম উম্মাহর নিকট মারওয়ান ইবন আল-হাকাম বিতর্কিত । 
কিন্তু তিনি মুসলিম উম্মাহকে আবদুল মালিক ও ‘আবদুল আযীযের মত যে দু'জন 
সুশিক্ষিত সন্তান উপহার দেন তা আমরা ভুলবো কেমন করে? এই মারওয়ানেরই পৌত্র 
মুসলিম উম্মাহর নয়নমণি ও কলিজার টুকরা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ)। 
উমাইয়্যা শাসনামলের একজন আঞ্চলিক গভর্ণর হাজ্জাজ ইবন ইউসুফ ৷ ইতিহাস তাকে 
একজন রক্তপিপাসু খুনী ও জুলুম-অত্যাচারের প্রতীক হিসেবে চিত্রিত করেছে। কিন্তু 
অনারবদের জন্য কুরআন পাঠ সহজ করার উদ্দেশ্যে নুকতা, হারাকাত, ওয়াক্‌ফ-সুকূন 
ইত্যাদি চিহ্নের যে ব্যবস্থা তিনি করে গেছেন তা কিয়ামত পর্যন্ত অক্ষয় হয়ে থাকবে। 
পারস্য, ভারতবর্ষসহ মধ্য এশিয়ার বিশাল অঞ্চলে ইসলামের যে বিস্তৃতি তা তো 
তারই অবদান। 

সুতরাং মুসলিম উম্মাহর জন্য তাদের যে বিশাল অবদান তা খাটো করে দেখার কোন 
সুযোগ নেই । এখানে অতি সংক্ষেপে তাদের কর্মকাণ্ডের একটি বিবরণ তুলে ধরা হলো । 
১. আরবীয় স্বভাব ও স্বাতন্ত্র অক্ষুণ্ণ রাখা : এ তাদের একটি বড় কৃতিত্ব যে, খিলাফত 
পরিচালনায় সর্বক্ষেত্রে তারা আরবীয় প্রভাব ও বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখে । আরবদের সরলতা 
ও এতিহ্য তারা সংরক্ষণ করে। এ কারণে রাষ্ট্র পরিচালনায় তাদেরকে কোন রকম ধোকা 


২৮৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


ও প্রতারণামূলক ডিপ্লোমেসি ও ষড়যস্ত্রের আশ্রয় নিতে দেখা যায় না। তাদের ভিত্তি ছিল 
শক্তি, সাহস ও বীরত্ব । অনারবদের জীবনের কোন কৃত্রিমতা ব্যক্তি, সমাজ, আচার- 
অনুষ্ঠান কোথাও কোন প্রভাব বিস্তার করতে পারেনি। এর বিপরীতে পরবর্তী আব্বাসীয় 
খিলাফত ছিল অনারবদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত । এতে কোন সন্দেহ নেই যে, 
আব্বাসীয় খলীফাগণের সকলেই ছিলেন আরব বংশোদ্ভূত । তবে খিলাফত যারা চালাতো 
সেইসব উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রায় সকলে ছিল অনারব। এর পরিণতি এই দাড়ায় যে, 
খিলাফত নিজস্ব শক্তি হারিয়ে ফেলে এবং ধোকা ও প্রতারণার উপর নির্ভরশীল হয়ে 
পড়ে। ‘আদাবুল সুলতানিয়্যা' গ্রন্থে আব্বাসীয় খিলাফতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য উল্লেখ 
করা হয়েছে এভাবে :*** 


> 3l — lS) as tno ~~ D3 4s SSS lal Jol ol দি 
bal 00 Lasts 3 eyed BAS BAI Ld sl lead ely 

EN Jl IL PS) 2 Sadly Bl 1lbsl te 
‘আব্বাসীয় খিলাফত ছিল ধোকা, প্রতারণা ও চাতুরীপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা । তাতে শক্তি ও 
ক্ষমতার চেয়ে প্রতারণার প্রাধান্য ছিল । বিশেষতঃ এ যুগের শেষের দিকের খলীফাগণ 


বীরত্ব ও সাহসিকতা একেবারেই খুঁইয়ে বসে এবং ধোকা ও প্রতারণার দিকে 
ঝুঁকে পড়ে ৷' 


২. দেশ জয় 

উমাইয়্যা যুগে এত বেশী দেশ ও অঞ্চল বিজিত হয় যে, গোটা ইসলামের ইতিহাসে তার 
কোন নজীর খুঁজে পাওয়া যাবে না। খিলাফতে রাশেদার সময়ে খিলাফতের সীমা-সূরূহদ 
অনেক বৃদ্ধি পায়, তবে তা আরব, শাম, মিসর ও ইরান অতিক্রম করেনি । তবে উমাইয়্যা 
যুগে এর বিস্ময়কর বিস্তৃতি ঘটে । ত্রিপলি, তিউনিসিয়া, মরক্কো, স্পেন, কনস্টান্টিনোপল, 
দেশ ইসলামী খিলাফতের অংশে পরিণত হয়। মোটকথা পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণের 
বিশাল ভূখণ্ডে ইসলামী পতাকা উড্‌্ডীন হয়। 

এ ক্ষেত্রে উমাইয়্যা খলীফা আল-ওয়ালীদের শাসনকালকে গৌরবজনক অধ্যায় বলে গণ্য 
করা হয়। আল্লামা সুয়ূতী (রহ) বলেন :** 


Lashe S335 SIS 3 2539 lyf 8 U2! PU oY 
‘তবে তিনি স্বীয় শাসনকালে জিহাদ অব্যাহত রাখেন এবং তীর খিলাফতকালে অনেক 
বড় বড় বিজয় অর্জিত হয়।' 


৬৩৩. আদাৱুস সুলতানিয়্যা-৩২ 
৬৩৪. তারীখ আল-খুলাফা'-২২৪ 


৩৭- তাবি‘ঈদের জীবনকথা ২৮৯ 


www.amarboi.org 


এই সামরিক শক্তি যাবতীয় সাজ-সরঞ্জামসহ খলীফা হিশাম ইবন ‘আবদিল মালিক পর্যন্ত 
বিদ্যমান ছিল । মাস‘উদী বলেছেন :*** 

Fl SY) Jy! ~~) 6, ~~! JAP u5dls ~~! sails 
‘তিনি উৎকৃষ্ট কাপড়, উৎকৃষ্ট কার্পেট ও উন্নতমানের সমরাস্ত্র তৈরি করেন। সৈন্য বাহিনীর 
জন্য সৈন্য. তৈরি করেন এবং সীমান্ত সুসংহত করেন ।' 


নিয়মতাস্ত্রিকভাবে নৌ অভিযানের সূচনা হয় এই উমাইয়্যা যুগে এবং তা ব্যাপকতা লাভ 
করে। এ সময় যুদ্ধ জাহাজ নির্মাণের কারখানা প্রতিষ্ঠিত হয় । 


৩. রাষ্ট্র পরিচালন ব্যবস্থা 

শুধুমাত্র দেশ জয় কোন গৌরবের বিষয় নয়। বরং দেশ জয়ের সাথে সাথে এটাও দেখা 
উচিত, বিজিত অঞ্চলে কি কি ব্যবস্থাপনা চালু করা হয়েছিল, জনগণের সামগ্রিক কল্যাণ, 
কৃষির উন্নতি, শাস্তি ও নিরাপত্তা বিষয়ে কি কি ব্যবস্থা অবলম্বন করা হয়েছে এবং বিজিত 
দেশের অধিবাসীদের উপর বিজয়ীদের: কি প্রভাব পড়েছিল? এই দিক দিয়ে বানু 
উমাইয়্যাদের শাসনকাল ছিল একটি সুসভ্য ও সুউন্নত শাসনকাল । 


৪. ভূমি জরিফ 

ভূমি জরিফের কাজটি সর্বপ্রথম করান হযরত ‘উমার ইবন আল-খাত্তাব (রা) । এরপর 
আর কোন খলীফা এ বিষয়ের প্রতি গুরুত্ব দেননি । ইয়াধীদ ইবন ‘আবদিল মালিক 
বিষয়টির প্রতি দৃষ্টি দেন। তিনি ভূমি জরিফ করান এবং ‘উমার ইবন হুবাইরাকে ইরাকের 
ভূমি বন্দোবস্ত দানের নির্দেশ দেন।*** ‘আল্লামা ইয়া‘কুবীর বর্ণনা মতে যদিও এতে কর- 
খাজনার ক্ষেত্রে জনগণের বিশেষ কোন সুবিধা হয়নি, তবে এ দ্বারা রাষ্ট্রের ভূমি 
ব্যবস্থাপনার নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে একটা ধারণা লাভ করা যায় । 


৫. সেচের জন্য কূপ-খাল খনন 
হযরত যু‘আবিয়া (রা) সেচ ব্যবস্থার প্রতি ভীষণ গুরুত্ব দেন। তার সময়ে এর দারুণ 
উন্নতি হয় । 
খুলাসাতুল ওয়াফা গ্রন্থে এসেছে :*** 

rll aps plsal Saga 05, BS One Uly> Ly Bayi Lal ol 
“মদীনা শরীফ ও তার আশে-পাশে বহু খাল প্রবহমান ছিল । এ বিষয়ে হযরত মু‘আবিয়া 
(রা) বিশেষ গুরুত্ব দেন। তিনি যে সকল খাল খনন করেন তার মধ্যে অনেকগুলোর নাম 
ওয়াফা আল-ওয়াফা’ এবং ‘খুলাসাতুল ওয়াফা' গ্রন্থে বর্ণিত হয়েছে। যেমন : নাহ্রু 
কাজামা, নাহ্‌রু আযরাক, নাহ্‌রু শুহাদা’ ইত্যাদি । 


৬৩৫. মুরুজ আয-যাহাব (নাফহুত তীব-এর পার্শ্বটীকা)-৩/২১ 
৬৩৬. তারীখ আল-ইয়া‘কুবী-২/৩৭৬ 
৬৩৭. খুলাসাতুল ওয়াফা-২৩৭ 


২৯০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


৬. পানীয় জলের জন্য খাল খনন 

উমাইয়্যা খলীফাগণ সেচ কাজের জন্য খাল খনন ছাড়াও জনসাধারণের পানীয় জলের 
অভাব দূর করার জন্য বহু কূপ ও খাল খনন করে পানি প্রবাহিত করেন। এতে জনগণের 
সুমিষ্ট পানি প্রাপ্তির সুবিধা হয়। খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিক মক্কায় একটি 
খাল খনন করেন এবং পাইপের সাহায্যে সেখান থেকে মিষ্টি পানি মসজিদুল হারাম পর্যন্ত 
নিয়ে যান। সেখান থেকে একটি ফোয়ারার মাধ্যমে হাজারে আসওয়াদ ও যম্যমের 
মাঝখানে নির্মিত একটি হাউজে গিয়ে পড়তো। 

উপরিউক্ত হাউজটি বানু উমাইয়্যাদের শাসনকালের শেষ সময় পর্যন্ত বিদ্যমান ছিল। 
অতঃপর বানূ হাশিম বা আব্বাসীয়দের শাসনকালে দাউদ ইবন ‘আলী সেটি ভেঙ্গে 
ফেলেন। খলীফা হিশামও মক্কার বিভিন্ন রাস্তায় একাধিক হাউজ নির্মাণ ও পুকুর খনন 
করান। কিন্তু সেগুলো আব্বাসীয় খিলাফতের সূচনাতে দাউদ ইবন ‘আলীর হাতে বিধ্বস্ত 
হয়।**” এর দ্বারা প্রমাণ হয়, আব্বাসীয় খলীফাগণ অত্যন্ত নিষ্ঠুরভাবে বানু উমাইয়্যাদের 
যাবতীয় কর্মকাণ্ড ও স্মৃতি নিশ্চিহ্ন করে ফেলে। মক্কার পরে পানির সবচেয়ে বেশী 
প্রয়োজন ছিল বসরার অধিবাসীদের । উমাইয়্যা খলীফাগণ অত্যন্ত গুরুত্বের সাথে তাদের 
এই প্রয়োজন পূরণের ব্যবস্থা করেন। একবার বসরার অধিবাসীরা খলীফা ইয়াযীদ কর্তৃক 
নিয়োগকৃত তথাকার ওয়ালীর নিকট তাদের পানীয় জলের সংকটের কথা জানায় । একথা 
খলীফা আল-ওয়ালীদকে জানানো হলে তিনি সেখানে একটি খাল খননের নির্দেশ দেন। 
তিনি লেখেন +: এতে যদি ইরাকের কর-খাজনার রাজস্ব আয়ের সব ব্যয় হয়ে যায় তবুও 
কোন পরোয়া নেই । তিনি সেখানে একটি খাল খনন করেন । সেই নদী বা খাল ‘নাহ্রু 
উমার’ নামে পরিচিত । বানূ উমাইয়্যা গভর্ণরদের অনেকে বসরায় আরো অনেক 
খাল খনন করেন যার নাম এবং বিস্তারিত বিবরণ ‘ফুতুহুল বুলদান'’ গ্রন্থের বিভিন্ন স্থানে 
পাওয়া যায়। 


৭. রাস্তা-ঘাট সমতলকরণ 

আরব একটি পাহাড়-পর্বতময় অসমতল ভূমি । সেকালে রাস্তা-ঘাট ছিল অত্যন্ত দুর্গম । 
আল-ওয়ালীদ জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আরবের রাস্তা-ঘাট সমতল করে 
জনগণের চলাচলের জন্য সুগম করেন, আর সেই সংগে পথচারীদের পানির প্রয়োজন 
মেটানোর জন্য মাঝে মাঝে কূপ খনন করান। 

আনতাকিয়া ও মাসীসার মধ্যবর্তী রাস্তা হিংস্র জীব-জস্তর কারণে জনগণের চলাচলের 
অনুপযোগী হয়ে পড়ে। এই আপদ ও উপদ্রব দূর করার জন্য আল-ওয়ালীদ এই পথের 
আশে-পাশে চার হাজার মহিষ ছেড়ে দেন। এতে হিংস্র জন্তুর উপদ্রব অনেক কমে যায় । 
এছাড়া বহু বন-জঙ্গল কেটে ফেলে তিনি রাস্তা-ঘাট চলাচলের জন্য নিরাপদ করেন। 


৬৩৮. তারীখ আল-ইয়া'কুবী-২/৩৫২ 
তাৰি'ঈদের জীবনকথা ২৯১ 


www.amarboi.org 


৮. হাসপাতাল প্রতিষ্ঠা 
আল-ওয়ালীদ প্রথম মুসলিম শাসক যিনি জনগণের চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা 
করেন। আল-ইয়া‘কূবী লিখেছেন :** 

0820 ol bal Jas cw df oS, 
‘আল-ওয়ালীদ ইবন ‘আবদিল মালিক প্রথম ব্যক্তি যিনি অসুস্থদের চিকিৎসার জন্য 
হাসপাতাল প্রতিষ্ঠা করেন ।' 
৯. মুসাফিরদের জন্য মেহমানখানা নির্মাণ করেন সর্বপ্রথম হযরত ‘উমার ইবন আল- 
খাত্তাব (রা)। হযরত ‘উছযমানও (রা) তাকে অনুসরণ করেন । উমাইয়্যা খলীফা আল- 
ওয়ালীদ খুলাফায়ে রাশেদীনের এ সুন্নাত অব্যাহত রাখেন এবং তিনিও একটি 
মেহমানখানা নির্মাণ করান ।*** 


১০. দুঃস্থ, অভাবী ও পঙ্ছুদের জন্য ভাতা প্রবর্তন 

এতিহাসিকগণ খলীফা আল-ওয়ালীদের জুলুম-অত্যাচার ও কঠোরতার কথা বলেছেন। 
পাশীপাশি তার দয়া-মমতা ও উদারতার কথা বলতেও কার্পণ্য করেননি । যেমন, তিনি 
অন্ধ, আঁতুড়, খঞ্জ, কুষ্ঠরোগী, দুঃস্থ ও ইয়াতীমদের জন্য ভাতা চালু করেন। ইয়াতীমদের 
শিক্ষা-দীক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেন, প্রত্যেক অন্ধের পথ দেখানোর জন্য একজন 
লোক দেন, প্রত্যেক খঞ্জের জন্য একজন সেবক দেন।** তার পরে পরবর্তী উমাইয়্যা 
খলীফা দ্বিতীয় ওয়ালীদ ইবন ইয়াধযীদ ইবন ‘আবদিল মালিক পূর্ববর্তী আল-ওয়ালীদ 
ইবন ‘আবদিল মালিকের অনুসরণ করেন। ‘আল্লামা আবুল ফারাজ বলেন, তিনি খঞ্জ ও 
অন্ধদের ভাতা ও বস্ত্র দেন। 


১১. ভবন নির্মাণ 
ইসলামের ইতিহাসে স্থাপত্য শিল্পের উন্নতি বান উমাইয়্যাদের যুগে হয়েছে। 
হযরত মু‘আবিয়া (রা) প্রথম ব্যক্তি যিনি জাকজমকপূর্ণ ভবন নির্মাণ করেন। আল- 
ইয়া‘কুবী বলেন :*২ 

Ul 453 4 
‘তিনি ভবনাদি নির্মাণ করেন ও সোন্দর্যবর্ধনও করেন।' হযরত মু‘আবিয়ার (রা) পরে 
খলীফা আল-ওয়ালীদ ইবন ‘আবদিল মালিক এই স্থাপত্য শিল্পকে এত দূর এগিয়ে নিয়ে 
যান যে, এই ক্ষেত্রে তার খিলাফতকালকে অন্যদের থেকে অখগামী ও আদর্শ স্থানীয় 
বলে গণ্য করা হয়। ‘আদাবুস সুলতানিয়া' গ্রন্থকার বলেন :*** 


৬৩৯. প্রাগুক্ত-২/৩৪৮ 

৬৪০. প্রাগুক্ত-২/৩৩৮ 

৬৪১. প্রাগুক্ত-২/৩৪৫; তারীখ আল-খুলাফা’-২৪৪ 
৬৪২. তারীখ আল-ইয়া‘কুবী-২/২৭৬ 

৬৪৩. আদাব আস-সুূলতানিয়্যা-১১৪ 


২৯২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


Ogle wOl 0, falls Sloat Ioly 2330s SLLal ASI aa ob, 
.olballs 2431 or Lany peas Jia PPE 
‘ভবন নির্মাণ, জাহাজ তৈরির কারখানা ও খামার গড়ে তোলার প্রতি তার তীষণ আগ্রহ 
ছিল। এমনকি তাঁর সময়ে মানুষ যখন একে অপরের সাথে দেখা-সাক্ষাৎ করতো তখন 
কেবল প্রাসাদ ও ডবনের কথা আলোচনা করতো ।' 
আল-ওয়ালীদ যে সকল ভবন নির্মাণ করান তার মধ্যে দিমাশকের জামে' মসজিদ, 
মসজিদে দিমাশ্‌ক, মসজিদে নববী, মসজিদে আকসা ইসলামী সভ্যতার একটি উচ্জবল 
দিক। ভবন নির্মাণ ছাড়াও উমাইয়্যা খলীফাগণ দেশের বিভিন্ন অঞ্চলে বহু নতুন শহরের 
পত্তন করেন। হাজ্জাজ ইবন ইউসুফ কুফা ও বসরার মাঝখানে ওয়াসিত শহরের পত্তন 
করেন। খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিক রামলা নগরী প্রতিষ্ঠা করেন । তাতে 
বাসভবন, মসজিদ তৈরি করেন এবং কূপ ও পুকুর খনন করেন। 
‘উকবা ইবন নাফি' আফ্রিকা মহাদেশে কায়রোয়ান শহর তৈরি করেন। এছাড়া আরো 
অনেক শহর তিনি গড়ে তোলেন । 


১২. আওয়ালিয়াত বা উমাইয়্যাদের সম্পূর্ণ নতুন কার্যক্রম 


উমাইয়্যাদের উন্নত রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় প্রমাণ এই যে, তারা বিভিন্ন রকমের নতুন 
ব্যবস্থাপনা চালু করেন। এখানে তার কয়েকটির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো : 


(১) ডাক ব্যবস্থার প্রচলন 

হযরত মু‘আবিয়ার (রা) খিলাফতের পূর্বে কোন ডাক ব্যবস্থার প্রচলন ছিল না । এ কারণে 
রাষ্ট্রীয় ও সামরিক খবরাখবর দ্রুত আদান-প্রদান সম্ভব হতো না । হযরত মু‘আবিয়া (রা) 
এ সমস্যা দূর করার লক্ষ্যে বিভিন্ন স্থানে দ্রুত গতির ঘোড়া প্রস্তুত রাখেন । এতে খবর 
আদান-প্রদান অনেকটা সহজ হয়ে যায় । আরবীতে এই বিভাগের নাম ‘বারীদ'’ (১4):) 
অভিধানে ‘বারীদ' বলতে বারো মাইলের দূরত্ব বুঝায়। আল্লামা ফাখরী লিখেছেন, 
সম্ভবত: বারো মাইল পরপর ঘোড়া রাখা হয়েছিল এ কারণে এ বিভাগের নাম 
‘বারীদ' হয়েছে। 


(২) দিওয়ানুল খাতাম 

হযরত মু‘আবিয়ার (রা) খিলাফতকালের পূর্বে খলীফাগণ আদেশ-নিষেধ সম্বলিত যে 
সকল চিঠিপত্র লিখতেন, তা কোন নিয়ম-নীতির ভিত্তিতে লেখা হতো না । এ কারণে 
কেউ জালিয়াতি করতে চাইলে সহজেই তা করতে পারতো । হযরত মু‘আবিয়ার (রা) 
সময়ে কিছু দিন এ অবস্থা চালু ছিল। একবার তিনি জনৈক ব্যক্তিকে এক লাখ দিরহাম 
দেওয়ার জন্য যিয়াদকে একটি চিঠি লেখেন । চিঠিটি খোলা অবস্থায় সেই ব্যক্তির হাতে 
দিয়ে দেন। লোকটি এক লাখের স্থলে দূ'লাখ করে দেয় এবং যিয়াদের নিকট থেকে 
দু'লাখ হাতিয়ে নেয়। বছর শেষে হযরত মু‘আবিয়ার (রা) নিকট হিসাব উপস্থাপন করা 


তাবি‘ঈদের জীবনকথা ২৯৩ 


www.amarboi.org 


হলে বিষয়টি ধরা পড়ে । মু‘আবিয়া (রা) উক্ত লোকটির নিকট থেকে এক লাখ দিরহাম 
ফিরিয়ে নেন। এ ঘটনার পর তিনি সরকারী চিঠি-পত্ৰ ও ফরমানের ক্ষেত্রে একটি নিয়ম- 
নীতির প্রতি দৃষ্টি দেন। তিনি ‘দিওয়ানুল খাতাম' নামে একটি স্বতন্ত্র বিভাগ চালু করেন। 
এরপর যে সকল চিঠি-পত্র লেখা হতো তার কপি করে নথিভুক্ত ও সীল-মোহর করা 
হতো । যাতে. কোন রকম জালিয়াতির সুযোগ কেউ না পায় । আকব্বাসীয় খিলাফতের 
মাঝামাঝি সময় পর্যন্ত এ বিভাগ চালু ছিল । পরে তা উঠিয়ে দেওয়া হয়।*** 


(৩) নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন দফতর প্রতিষ্ঠা 
ইসলামের ইতিহাসে নিয়মতাস্ত্রিকভাবে বিভিন্ন দফতরের প্রতিষ্ঠা হয় সর্বপ্রথম হযয়ত 
মু‘আবিয়ার (রা) সময়ে । এঁতিহাসিক আল-ইয়া‘কূবী যিয়াদের কর্মকাণ্ড আলোচনা প্রসঙ্গে 
বলেছেন :*** LE 
dm slp 2S 359 ASU । ~99 csloadl 095 Ce Jl us, 
td) CMI DUS 052 of 2 dy SU OS >a Jdlyly 
dl bs se Sy 3b 5 df by 06, .. Eo! 2" all ৮) 
| 2° i 
‘যিয়াদ প্রথম ব্যক্তি যিনি বিভিন্ন দফতর কায়েম করেন, বিভিন্ন সরকারী কাগজপত্রের 
কপি করার ব্যবস্থা করেন, সরকারী কাগজপত্র লেখার জন্য আরব ও মাওয়ালীদের মধ্য 
থেকে বিশুদ্ধ লেখক নিয়োগ করেন । যিয়াদ বলতেন, খারাজ (কর-খাজনা) দফতরের 
লেখক এমন অনারব নেতাদের মধ্য থেকে হওয়া বাঞ্ছনীয় যারা খারাজ বিষয়ে অভিজ্ঞ । 


যিয়াদ প্রথম ব্যক্তি যিনি তার কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করেন । তাদের জন্য দশ 
লক্ষ দিরহাম বরাদ্দ করেন। 


(৪) সরকারী দফতরে আরবী ভাষার প্রচলন 

বিভিন্ন দফতর প্রতিষ্ঠিত হলেও সেখানে ফার্সী ভাষা চালু ছিল। খলীফা ‘আবদুল 
মালিকের সময়ে তিনি আরবী ভাষা চালুর নির্দেশ দেন । এই প্রথমবারের মত আরবী 
সরকারী ভাষা হওয়ার গৌরব অর্জন করে। ft 

‘আবদুল মালিক ইরাক ও তৎসংলগ্ন অঞ্চলের দফতরূসমূহে এ আরবীকরণের ব্যবস্থা 
করেন। শামের বিভিন্ন অঞ্চলের দফতরে রোমান ভাষা সরকারী ভাষা হিসেবে চালু ছিল । 
সেখানে কোন পরিবর্তন করেননি। তবে আল-ওয়ালীদ তার খিলাফতকরালে এই বৈষম্য 
দূর করেন। তিনি খ্রীস্টানদের নির্দেশ দেন, তারা যেন সরকারী অফিসের কাগজপত্র 
লেখার ক্ষেত্রে রোমান ভাষার পরিবর্তে আরবী ভাষা ব্যবহার করে। 


৬৪৪. প্রাগুক্ত : ৯৭-৯৮ 
৬৪৫. তারীখ আল-ইয়া‘কৃবী-২/২৭৯ 


২৯৪ তাবি'ঈদের জীবনকথা 


www.amarboi.org 


(৫) টাকশাল প্রতিষ্ঠা 
‘আবদুল মালিকের খিলাফতকালের পূর্বে ইসলামী খিলাফতে রোমান মুদ্রা চালু ছিল। 
তিনি সর্বপ্রথম টাকশাল প্রতিষ্ঠা করে আরবী মুদ্রা চালু করেন।*** 


(৬) বস্ত্র শিল্পের উন্নতি 

খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিক পোশাকের ব্যাপারে অত্যন্ত রুচিশীল-মনুষ 
'ছিলেন। সুন্দর, দামী, মোলায়েম, বিভিন্ন রংগের ও নকশা করা কাপড়ের তৈরি পোশাক 
ছিল তার অতি পছন্দের । নিজের বংশের লোক ও কর্মকর্তা-কর্মচারীদেরও তিনি এ রকম 
কাপড় ব্যবহারে উদ্বুদ্ধ করতেন । এর ফলে তাঁর পছন্দের কাপড় ভীষণ জনপ্রিয়তা লাভ 
করে। আর এ কারণে বস্ত্র শিল্পের দারুণ উন্নতি ঘটে ৷ মা্সউদী বলেন : তার সময়ে 
ইয়ামন, কুফা ও ইসকান্দারিয়ায় রঙ্গিন ও উৎকৃষ্ট কাপড় তৈরি হতো । মানুষ সেই 
কাপড়ের জুব্বা, চাদর, পায়জামা, পাগড়ী ও টুপি পরতো ৷" 


(৭) জ্ঞান-বিজ্ঞানের উন্নৃতি ও প্রসারে অবদান 
জ্ঞান-বিজ্ঞানের এমন কোন শাখা ও শাস্ত্র নেই যার উন্নৃতি, প্রসার, বিন্যাস, লিপিবদ্ধকরণ 
প্রভৃতি ক্ষেত্রে উমাইয়্যা খলীফাদের অবদান লক্ষ্য করা যায় না। 


কুরআন মাজীদ 

কুরআন মাজীদ হলো সকল ইসলামী জ্ঞান-বিজ্ঞানের উৎস । এ মহাগ্রস্থের বিন্যাস ও 
লিপিবদ্ধকরণের কাজ খিলাফতে রাশেদার আমলে সম্পন্ন হয়েছিল । তবে তখন তাতে 
নুকতা ও ই'রাব লাগানো হয়নি । এতে কুরআন পাঠ আরবদের জন্য বিশেষ কষ্টকর না 
হলেও অনারব মুসলমানদের জন্য ছিল দারুণ কষ্টসাধ্য ব্যাপার । ইরাকে কুরআনের ভুল 
পাঠ চালু হওয়া লক্ষ্য করে হাজ্জাজ ইবন ইউসুফ সাথে সাথে তা প্রতিবিধানে তৎপর হন 
এবং একই. আকৃতির বর্ণে নুকতা লাগান। এর পরেও ভুল হতে থাকলে পরবর্তীতে 
অন্যরা ই'রাব প্রয়োগ করেন। 


তাফসীর 


এ যুগেই. তাফসীর লিপিবদ্ধ হয় এবং বড় বড় মুফাস্সিরের জন্ম হয়। তাফসীরের প্রথম 
লিখিত গ্রন্থটি হযরত সাঈদ ইবন জুবায়র (রহ)-এর এবং তিনি এ কাজটি করেন খলীফা 
‘আবদুল মালিকের অনুরোধে । 


হাদীছ 


হাদীছ লেখা ও গ্রস্থাবদ্ধ করার যে অনন্য গৌরব তাও বানূ উমাইয়্যাদের । ‘উমার ইবন 
‘আবদিল ‘আযীযের (রহ) জীবনীতে তার কিছু আলোচনা এসেছে। 


৬৪৬. তারীখ আল-খুলাফা’-২১৮ 
৬৪৭. মুরূজ আয-যাহাব (নাফনহুত তীব)-২/৬১১ 


তাবি‘ঈদের জীবনকথা ২৯৫ 


www.amarboi.org 


আরবী ব্যাকরণ 
আরবী ব্যাকরণ লেখার প্রাথমিক কাজও এ যুগে হয়। আবুল আসওয়াদ আদ-দুওয়ালী 


যিয়াদ ইবন আবীহ্‌'র নিকট ইল্ম নাহু'র মূল নীতিগুলো লেখার অনুমতি চান । যিয়াদ 
প্রথমে অনুমতি না দিলেও কিছু দিন পরে দেন। 


ইতিহাস 

ইতিহাস লেখা ও বিন্যস্ত করার কাজটির শুরু এবং আরবদের প্রথম ইতিহাস গ্রন্থ রচিত 
হয় এ যুগে। একদিকে সীরাত ও মাগাযী (রাসূলুল্লাহর সা.) ও সাহাবীদের জীবনী ও 
যুদ্ধ-বিগ্রহ) শাস্ত্রের বড় বড় ‘আলিম, যেমন ওয়াহাব ইবন মুনাব্বিহ্‌, মুহাম্মাদ ইবন 
মুসলিম আয-যুহ্রী, মূসা ইবন ‘উকবা, ‘আওয়ানা প্রমুখ এই শাস্ত্রের বিষয়বস্ত সংখরহ, 
বিন্যাস ও লেখার কাজে ব্যস্ত ছিলেন, অন্যদিকে বানূ উমাইয়্যা খলীফাদেরও ইতিহাসের 
প্রতি বিশেষ আগ্রহ ও আকর্ষণ ছিল। আল্লামা মাস‘উদী তার ‘মুরূজ আয-যাহাব' এন্থে 
হযরত মু'আবিয়ার (রা) প্রতিদিনের কর্মকাণ্ড বর্ণনা করতে গিয়ে বলেছেন, তিনি সর্বদা 
‘ঈশার নামাযের পর প্রথমে মস্ত্রীদের সাথে আলোচনা, পরামর্শ করতেন । তারপর প্রাচীন 
ইতিহাসের ঘটনাবলী শুনতেন। রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর শুয়ে 
পড়তেন। আবার উঠতেন এবং একই কাজ আরম্ভ হয়ে যেত। একাধিক ব্যক্তি 
ইতিহাসের পুস্তক হাতে করে নিয়ে তাকে শোনাতো।*** যখন এতেও তুষ্ট হলেন না 
তখন ইয়ামনের সান‘আর ‘উবাইদ ইবন শারিয়্যা নামক এই শাস্ত্রের একজন বিশেষজ্ঞকে 
ডেকে আনেন এবং তার মুখে ইতিহাসের বহু কাহিনী ও ঘটনা শোনেন তিনি তা একটি 
গ্রন্থে লিপিবদ্ধ করান যা ‘উবাইদ ইবন শারিয়্যার প্রতি আরোপ করা হয়।*** 

খলীফা হিশামের আগ্রহ ও আনুকূল্যে আরবী সাহিত্য ভাণ্ডারে আরো অনেক রচনার 
সমাবেশ ঘটে তার জন্যই জাবালা ফাসী ভাষার কিছু ইতিহাস গ্রন্থ আরবীতে অনুবাদ 
করেন । হিশাম নিজে “তারীখু মুলুক আল-ফুরস” আরবীতে অনুবাদ করান । 

এ গ্রন্থে বিধৃত হয়েছে পারস্য সাম্রাজ্যের আইন-কানুন ও শাহান শাহে ইরানের 
জীবন চিত্র । 


গ্রীক জ্ঞান-বিজ্ঞানের ভাষান্তর 

গ্রীক জ্ঞান-বিজ্ঞানের আরবীতে অনুবাদ করার সূচনাও হয় উমাইয়্যা যুগে । ইবন আছাল 
হযয়ত মু‘আবিয়ার (রা) জন্য গ্রীক ভাষায় রচিত বেশ কয়েকটি চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ 
আরবীতে অনুবাদ করেন। ইসলামের ইতিহাসে এটাই ছিল কোন অনারব ভাষার গ্রন্থের 
আরবী অনুবাদ । 

মারওয়ান ইবন হাকামের সময়ে মাসির জুওয়া চিকিৎসা বিজ্ঞানের একখানা গ্রন্থ 
আরবীতে অনুবাদ করেন। অনুবাদটি হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) 


৬৪৮. প্রাগুক্ত-২/৪২৭ 
৬৪৯. ইবন নাদীম, কিতাবুল ফিহ্‌রিসৃত-১৩২ 


২৯৬ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


সরকারী গ্রন্থাগারে পান এবং সেটির একাধিক কপি করে খিলাফতের বিভিন্ন 
অঞ্চলে পাঠান । 

বানু উমাইয়্যা খান্দানে খালিদ ইবন ইয়াধীদ ইবন মু‘আবিয়া ছিলেন এমন এক ব্যক্তি 
যাকে ‘হাকীমু আলে মারওয়ান’ (মারওয়ান বংশের মহাজ্ঞানী) উপাধিতে ভূষিত করা হয়। 
প্রথমে তিনি ছিলেন খিলাফতের অন্যতম দাবীদার । কিন্তু তাতে যখন সফলকাম হলেন 
না তখন রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণার দিকে ঝুঁকে পড়েন । তিনি মিরইয়ান্‌্স নামক 
একজন রোমান রাহিবের নিকট থেকে এ জ্ঞান অর্জন করেন। এর পাশাপাশি যে সকল 
গ্রীক দার্শনিক মিসরে বসবাস করতেন এবং আরবী ভাষায় দক্ষ ছিলেন তাদের একটি 
দলকে দিমাশ্‌কে ডেকে আনেন। তাদের দ্বারা তিনি গ্রীক ও কিবতী ভাষায় রচিত 
অনেকগুলো রসায়ন শাস্ত্রের খন্থ আরবীতে অনুবাদ করান । ইবন খাল্লিকানের বর্ণনা মতে 
খালিদ নিজেও চিকিৎসা ও রসায়ন বিষয়ে অনেকগুলো গবেষণামূলক নিবন্ধ রচনা 
করেন।*** হিশাম ইবন ‘আবদিল মালিকের সময় পারস্যের ইতিহাস ছাড়াও কিছু গ্রীক 
গ্রন্থেরও আরবী অনুবাদ হয়। আলেকজাণ্ডারের জন্য লেখা দার্শনিক এ্যারিস্টটলের 
পুস্তিকাগুলোও এ সময় সালিম আরবীতে অনুবাদ করেন। 

স্পেনের উমাইয়্যা শাসকরাও এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন। তাদের সময়ে স্পেনবাসী 
গ্রীক জ্ঞান-বিজ্ঞানের দিকে দৃষ্টি দেয়। তাদের সময়ে সেখানে চিন্তা-দর্শনের বড় বড় 
মনীষীর জন্ম হয়। 

স্পেনের এই নতুন জ্ঞান চর্চা শুরু হয় হিজরী তৃতীয় শতকের মাঝামাঝি এবং চতুর্থ 
শতকের মাঝামাঝিতে তা উন্নতির চূড়ান্তে পৌছে। 

এরপর আমীর আল-হাকাম আল-মুসতানসির বিল্লাহ ইবন ‘আবদির রহমান আন-নাসির 
লি দীনিল্লাহ বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার দিকে সীমাহীন মনোযোগ দেন। তিনি মিসর ও 
বাগদাদ থেকে এ বিষয়ের অসংখ্য গ্রন্থ স্পেনে নিয়ে যান । ‘আল্লামা ইবন সা'য়িদ আল- 
আন্দালুসী লিখেছেন :*** 

Ll SIU 028 Gye dt 2s Ge on yahy pas BAR Ce lly 
PE rl Gy 5 Ue + aly L223 oll of Ll Sli aadly 
ZLB L331 3 wll 2 dy Snaxb ALAS 0x me SL ns 5 
JAS amy SUSI DLISI 3 ian 29 lal Ge by dS Ilo 
BINH IS Bly JL Sb 5 Ul ST BSB IA Cre LSA Jal anil 


MI ee 9 
৬৫০. প্রাগুক্ত-৩৩৮, ৩৯৭; ইবন খান্পিকান, ওয়াফয়াত আল-আ'‘লাম-১/১৬৮ 
৬৫১. ইবন সা'য়িদ আল-আন্দালুসী, তাবাকাত আল-উমাম-৬৬ 
৩৮- তাবি‘ঈদের জীবনকথা ২৯৭ 


www.amarboi.org 


‘তিনি বাগদাদ, মিসর ছাড়াও প্রাচ্যের বিভিন্ন শহর থেকে পুরাতন ও নতুন জ্ঞানের বহু 
অনুপম গ্রন্থ সংগ্রহ করে স্পেনে নিয়ে যান। তিনি তার পিতার অবশিষ্ট জীবনে এবং 
নিজের শাসনকালে এভাবে সংগ্রহ কাজ চালান । আব্বাসীয়রা বাগদাদে দীর্ঘ সময়ে জ্ঞান- 
বিজ্ঞানের যত গ্রন্থ সংগ্রহ করেছে তার এই সংগ্রহ তাদের সমকক্ষতা লাভ করেছে। 
জ্ঞানের প্রতি তার সীমাহীন প্রীতি ও ভালোবাসা এবং মহত্ব ও মর্যাদা লাভের অভিলাষ 
তার এই কর্ম তৎপরতার পিছনে কাজ করে। তিনি সেই সব রাজা-বাদশাদের মত হতে 
চান যারা রাজা-বাদশা হওয়ার পাশাপাশি হাকীম বা মহাজ্ঞানীও ছিলেন। এর ফলে তার 
যুগের লোকেরা পূর্ববর্তী লোকদের গ্রন্থাবলী পাঠের প্রতি ভীষণ মনোযোগী হয় এবং 
তাদের মৃত-পথ সম্পর্কে অবহিত হওয়ার দিকে আকৃষ্ট হয় ।' 


শাসন ও রাজনীতি 

বানু উমাইয়্যা খলীফাদের জুলুম-অত্যাচার ও দমন-পীড়ন সম্পর্কে যত ঘটনা 
সাধারণভাবে প্রসিদ্ধ আছে, তা পাঠ করে এ ধারণা সৃষ্টি হতে পারে যে, তীরা সাধারণ 
মানুষের সুখ-সুবিধার প্রতি কোন রকম দৃষ্টি দেননি। তারা কেবল নিজেদের ভোগ- 
বিলাসী জীবনকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু ইতিহাসে এমন ধারণার বিপক্ষেও প্রমাণ 
পাওয়া যায়। হযরত যু‘আবিয়া (রা) সম্পর্কে মাস‘ডদী 'মুরজ আয-যাহাব’ গ্রন্থে 
লিখেছেন : ‘তিনি দৈনিক রাত-দিনে পাচ বার দরবারে বসতেন । এর মধ্যে একটি সময় 
কেবল দুর্বল, অসহায়দের দুঃখ-দুর্দশার কথা শুনতেন। এর নিয়ম ছিল, তার চাকর 
মসজিদে একটি চেয়ার পেতে দিত, তিনি তাতে বসে যেতেন এবং ফৌজদারী মামলার 
শুনানী করতেন। দুর্বল, অসহায়, বেদুঈন, শিশু, বৃদ্ধ সব ধরনের মানুষ তীর সামনে 
আসতো । তারা বলতো, আমাদের উপর জুলুম করা হয়েছে। তিনি বলতেন, তাদেরকে 
সাহায্য কর। তারা বলতো, আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তিনি বলতেন, বিষয়টি 
তদন্তের জন্য তাদের সাথে লোক পাঠাও । তারা বলতো, আমাদের সাথে খারাপ আচরণ 
করা হয়েছে। তিনি বলতেন, তাদের বিষয়টি পরীক্ষা করে দেখ । এভাবে যখন শুনানী 
শেষ হতো, আর কেউ না থাকতো তখন তিনি খলীফার আসনে গিয়ে বসতেন । দরবারী 
লোকেরা যখন নিজ নিজ পদ মর্যাদা অনুযায়ী আরাম করে বসে যেতেন তখন তিনি 
বলতেন, যে সকল মানুষ আমাদের পর্যন্ত পৌছতে পারে না তাদের অভাব-অভিযোগের 
কথা আমাদের সামনে উপস্থাপন কর। তখন এক ব্যক্তি দাড়িয়ে বলতো, অমুক শহীদ 
হয়েছে। তিনি বলতেন, তার সন্তানদের জন্য ভাতা চালু কর । দ্বিতীয় জন বলতো, অমুক 
স্ত্রী-সন্তানদের ফেলে কোথাও নিরুদ্দেশ হয়ে গেছে। তিনি বলতেন, তাদের দেখাশোনা 
কর, তাদেরকে দাও, তাদের প্রয়োজন পূর্ণ কর এবং তাদের সেবা কর। এরপর খাবার 
আসতো । সেই অবস্থায় তার পেশকার উপস্থিত হতো, বিভিন্ন কাগজপত্র পাঠ করতো 
এবং তিনি নির্দেশ ও পরামর্শ দিতে থাকতেন। এভাবে সকল অভিযোগকারীর 
অভিযোগের সমাধান হয়ে যেতে ৷' 


এরপর মাস‘উদী হযরত মু‘আবিয়ার (রা) শাসন ও রাজনীতি বিষয়ক অনেকগুলো ঘটনা 


২৯৮ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


বর্ণনা করে শেষে লিখেছেন: ‘তার চরিত্র, তার দান-অনুগ্রহ ও তার বদান্যতা মানুষকে 
এত মুগ্ধ ও আকৃষ্ট করে যে তারা নিজেদের আত্মীয়-পরিজনদের থেকেও তাকে বেশী 
পছন্দ করতো ।'**২ 
হযরত মু'আবিয়ার (রা) পরে ‘আবদুল মালিক ও অন্যরা তীর চরিত্র, অভ্যাস ও শাসন 
পদ্ধতি অনুসরণের চেষ্টা করেছেন। মাস‘উদীর বর্ণনা অনুযায়ী যদিও তারা হযরত 
মু‘আবিয়ার (রা) মানে পৌছতে পারেননি তবে এটা স্বীকৃত সত্য যে :*** 

GY salt 2S ABAD a5 olgy0 x ALA as NS 
‘আবদুল মালিক ইবন মারওয়ান ছিলেন অত্যন্ত সজাগ মস্তিষ্কের এবং তার কর্মকর্তাদের 
প্রতি কঠোর পর্যবেক্ষক ।' j 
যেমন একবার তিনি জানতে পারলেন যে, কোন একজন কর্মকর্তা কারো নিকট থেকে 
উপহার এ্হণ করেছে। সাথে সাথে তাকে ডেকে এনে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করেন। 
আল-ওয়ালীদ ছিলেন খলীফা ‘আবদুল মালিকের পুত্র । ‘আবদুল মালিক সবসময় তার 
সন্তানদেরকে মহত্ব, দয়া, পরোপকার ও উন্নত নৈতিকতা অবলম্বনের জন্য উৎসাহ 
দিতেন। একবার তিনি তার পুত্রদের সম্বোধন করে বলেন : ‘আমার ছেলেরা! তোমাদের 
খান্দানটি একটি অভিজাত খান্দান। অর্থ-বিত্তের বিনিময়ে এর মর্যাদা অক্ষুণু রাখবে ।'**£ 
এমন শিক্ষার কারণেই আল-ওয়ালীদ শামবাসীদের অন্তরে প্রিয়তম খলীফার আসন লাভ 
করেন । ‘আদাব আস-সুলতানিয়্যা' গ্রন্থে এসেছে :*** 

rl Jal Lc US Jail co at SS 

‘আল-ওয়ালীদ নৈতিকতার দিক দিয়ে শামের অধিবাসীদের নিকট অন্য সকল উমাইয়্যা 
খলীফাদের চেয়ে ভালো ছিলেন।' তার এমন প্রিয়পাত্র হওয়ার কারণ এই বলা হয়েছে 
যে, তিনি দিমাশ্‌কের জামি' মসজিদ, মদীনার মসজিদে নববী, মসজিদে আকসা 
পুনঃনির্মাণ করান। কুষ্ঠরোগীদের জন্য ভাতা নির্ধারণ করে ভিক্ষা করার অপমান থেকে 
তাদেরকে রক্ষা করেন। তিনি প্রত্যেক পঙ্গুর জন্য একজন সেবক এবং প্রত্যেক অন্ধের 
জন্য একজন পথপ্রদর্শক নিয়োগ করেন। খলীফা সুলায়মান ইবন ‘আবদিল মালিকের 
গৌরব ও গর্বের জন্য শুধু এতটুক বলাই যথেষ্ট হবে যে, হযরত ‘উমার ইবন ‘আবদিল 
‘আযীযের (রহ) রাষ্ট্র পরিচালন ব্যবস্থার ভিত্তি মূলতঃ তার সময়েই স্থাপিত হয়েছিল। 
মানুষের জবর-দখলকৃত সম্পদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। যে সকল মানুষকে 
অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছিল, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল । সময়মত নামায 
কায়েম করা, গান-বাজনা নিষিদ্ধ করা এবং হাজ্জাজের সকল কর্মকর্তাকে বরখাস্ত করা 


৬৫২. মুরুজ আয-যাহাব (নাফহুত তীব)-২/৪২২, ৪২৩, ৪৩১ 
৬৫৩. আল-বায়ান ওয়াত তাবয়ীন-২/১৮৬ 

৬৫৪. মুরুজ আয-যাহাব-২/২০০, ৫৩৭ 

৬৫৫. আদাব আস-সুলতানিয়্যা-১২৪ 


তাবি‘ঈদের জীবনকথা ২৯৯ 


www.amarboi.org 


হয়। সবচেয়ে বড় কথা এই যে, তিনি ‘উমার ইবন ‘আবদিল ‘আধযীযকে (রহ) স্বীয় 
পরামর্শক হিসেবে নিয়োগ দেন এবং তার সকল সৎ পরামর্শ গ্রহণ করতেন । 


অভিযোগ খণ্রন 

বানূ উমাইয়্যাদের রাষ্ট্র পরিচালন পদ্ধতি ও শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যাপারে যত অভিযোগ 
আছে তার সংক্ষিপ্ত জবাবের জন্য আমরা খলীফা ‘আবদুল মালিকের নিম্নের কথাগুলো 
‘কোথায় সেই সব মানুষ যাদেরকে ‘উমার শাসন করতেন, আর কোথায় এই যুগের 
মানুষ? আমার ধারণা, রাজার আচার-আচরণ প্রজাদের পরিবর্তনের সাথে সাথে পাল্টাতে 
থাকে। যদি কেউ এ যুগে হযরত ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) রূপ ধারণ করে 
তাহলে মানুষ ক্ষিপ্ত হয়ে তার বাড়ীতে চড়াও হবে, লুটপাট চালাবে এবং পরস্পর 
মারামারি-কাটাকাটিতে লিপ্ত হবে। এ কারণে শাসকের সেই রূপ ও রীতি ধারণ করা 
কর্তব্য যা তার যুগের জন্য উপযুক্ত ।*** আর বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে বলে 
মনে করিনা। 


৬৫৬. ইবন সা‘দ, তাবাকাত-৫/২৭৩ 


৩০০ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


এরন্থপঞ্জী 


2. 


আল-ইয়া‘কুবী, তারীখ (বৈরূত : দারু সাদির) 

আহমাদ মামূর আল-‘উসায়রী, আ'জামু ‘উজামা’ আল-মুসলিমীন মিন কুল্পি কারানিন 
(আদ-দাম্মাম : মাকতাবাতুল মালিক ফাহাদ আল-ওয়াতানিয়্যা, ১ম সংস্করণ, ১৯৯৯) 
আবুল হাসান ‘আলী আল-হুসায়নী আন-নাদবী, রিজলুল ফিক্র ওয়াদ দা'ওয়াহ্‌ ফী 
আল-ইসলাম (বৈরূত : দারু ইবন কাছীর, ১ম সংস্করণ, ১৯৯৯) 

ড. হাসান ইবরাহীম হাসান, তারীখ আল-ইসলাম (বৈরূত : দারুল উন্দুলুস, ৭ম 
সংস্করণ, ১৯৬৪) 

আবূ মুহাম্মাদ আবদুল্লাহ ইবন ‘আবদিল হাকাম, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয 
(মিসর : আল-মাতবা‘আতুর রহমানিয়্যা, ১৯২৭) 

ইবনুল জাওযী, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (মিসর : ১৩৩১) 
আহমাদ যাকী সাফওয়াত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (মিসর : দারুল মা'আরিফ, ১৯৪৮) 
‘আবদুল ‘আযীয সায়্যদুল আহ্‌ল, আল-খালীফাতু আয-যাহিদ (বৈরূত : দারুল ‘ইলম 
লিল মালাঈন, ১৯৫৩) 

আস-সুমৃতী, তারীখ আল-খুলাফা' (মিসর, ১৩৫১) 

আল-ইমাম আবূ ইউসুফ, কিতাবুল খারাজ (মিসর : আল-মাতবা‘আতু আস-সালাফিয়্যা, ১৩৪৬) 
আল-ফাখরী, আল-আদাব আস-সুলতানিয়্যা ওয়াদ দুওয়াল আল-ইসলামিয়্যা (কায়রো : ১৯২৭) 
আবুল ফারাজ আল-ইসফাহানী, কিতাব আল-আগানী (বৈরূত : দারুল কুতুব আল- 
‘ইলমিয়্যা, ১৯৮৬) 


আল-জাহিজ, আল-বায়ান ওয়া আত-তাবয়ীন (বৈরূত : দারুল ফিক্র সংস্করণ-৪) 


ইবনুল জাওযী, সিফাতুস সাফওয়া (বৈরূত : দারুল মা‘রিফা) 

‘আবদুর রহমান আশ-শারকাবী, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (বৈরূত : দারুল কিতাব 
আল-‘আরাবী) 

আন-নাওবী, তাহ্যীবুল আসমা’ ওয়াল লুগাত (বৈরূত : দারুল কুতুব আল-‘ইলমিয়্যা) 
ইবন ‘আবদিল বার, জামি‘উ বায়ান আল-‘ইলম ওয়া ফাদলিহি (বৈরূত : দারুল ফিক্র) 
আল-হাকিম, আল-মুসতাদরিক (বৈরূত : দারুল কিতাব আল-‘আরাবী) 

আবূ নু‘আয়ম আল-ইসফাহানী, হিলয়াতুল আওলিয়া ওয়া তাবাকাত আল-আসফিয়া’ 
(বৈর্মত : দারুল কিতাব আল-“আরাবী) 

ইবন হাজার, তাকরীব আত-তাহ্যীব (বৈরূত : দারুল মা'রিফা) 

আয-যাহ্বী, তারীখ আল-ইসলাম ওয়া তাবাকাত আল-মাশাহীর ওয়াল আ'লাম 
(কায়রো : মাকতাবাতুল কুদসী, ১৩৬৭) 

খায়রুদ্দান আয-যিরিকলী, আল-আ'‘লাম (বৈরুত : দারুল ‘ইলম লিল মালায়ীন, 
সংস্করণ -৪, ১৯৭৯) 

খালিদ মুহাম্মাদ খালিদ, খুলাফা’ আর-রাসূল (বৈরূত : দারুল জায়ল, ২০০০) 

‘আবদুস সাত্তার আশ-শায়খ, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খামিসু আল-খুলাফা' আর 


তার্বি'ঈদের জীবনকথা ৩০১ 


www.amarboi.org 


২৫. মুহাম্মাদ আল-খাদারী বেক, তারীখ আল-উমাম আল-ইসলামিয়্যা ৯২ 
মাকতাবা আত-তিজারিয়্যা আল-কুবরা, ১৯৬৯) ত 

২৬. ড. আবদুর রহমান আল-বাশা, সুওয়ারুন মিন হায়াত আত-তাবি‘ঈন (কায়রো : দারুল 
আদাব আল-ইসলামী) 

২৭. ইবন সা‘দ, আত-তাবাকাত আল-কুবরা (বৈরূত : দারু সাদির) 

২৮. আয-যাহাবী, তাযকিরাতুল হুফ্‌ফাজ (বৈরূত : দারু ইয়াহইয়া আত-তুরাছ আল-ইসলামী) 

২৯. আয-যাহাবী, সিয়ারু আলাম আন-নুবালা’ (বৈরুত : আল-মুআস-সাসাতুর রিসালা, 
সংস্করণ-৭, ১৯৯০) 

৩০. ইবন খাল্লিকান, ওয়াফায়াতুল আ'য়ান (মিসর : মাকতাবাতু আন-নাহ্‌দা আল-মিসরিয়্যা, ১৯৪৮) 

৩১. আহমাদ যাকী সাফওয়াত, জামহারাতু খুতাব আল-‘আরাব (বৈরুত : আল-মাকতাবা 
আল-‘ইলমিয়্যা) 

৩২. ড. উমার ফাররূখ, তারীখ আল-আদাব আল-“"আরাবী (বৈরূত : দারুল ‘ইলম লিল 
মালায়ীন, ১৯৮৫) 

৩৩. ‘আবদূল মুন‘ইম আল-হাশিমী, ‘আসরুত তাবি'ঈন (বৈরূত : দারু ইবন কাছীর, 
সংস্করণ-৩, ২০০০) 

৩৪. মু'ঈন উদ্দীন আহমাদ নাদবী, তাবি‘ঈন (ভারত : মাতবা‘আ মা'আরিফ, ১৯৫৬) 

৩৫. রশীদ আখতার নাদবী, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (লাহোর : আহসান ব্রাদার্স, ১৯৫৮) 

৩৬. ইবন ‘আবদি রাব্বিহি আল-আন্দালুসী, আল-‘“ইকদ আল-ফারীদ (কায়রো : মাতবা'আতু 
লুজনা আত-তা'লীফ ওয়াত তারজামা, সংস্করণ-৩, ১৯৬৯) 

৩৭. ‘আবদুস সালাম নাদবী, সীরাতে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (ভারত : মাতবা'আ 
মা‘আরিফ, ১৯৪৬) 

৩৮. ‘আলী ফাউ্ডর, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (বৈরূত : দারুল হাদী, সংস্করণ-১, ১৯৯১) 

৩৯. আবূ ‘আলী আল-কালী, কিতাবুল আমালী (বৈরূত : দারুল আফাক আল-জাদীদা, ১৯৮০) 

৪০. আল-মা্স‘উদী, মুরুজ আয-যাহাব (বৈরূত : দারুল মারিফা) 

8১. ইবনুল আছীর, আল-কামিল ফিত-তারীখ (বৈরূত : দারু সাদির, ১৯৮৬) 

8৪২. ইবন তুগরা বারদী, আন-নুজুম আয-যাহিরা (দারুল কুতুব আল-মিসরিয়্যা, ১৩৪৮) 

৪৩. আল-মাকরীযী, নাফনহুত তীব (মিসর : ১৩০২) 

88. মুহাম্মাদ আল-মুবারাক, নিজাম আল-ইসলাম, আল-হুক্্‌ম ওয়াদ দাওলা (দারুল ফিক্র) 

8৫. ড. ওয়াহ্বা আয-যুহাইলী, ‘উমার ইবন “আবদিল ‘আযীয (দিমাশ্্‌ক : দারু কুতায়বা) 

৪৬. আল-বালাযুরী, ফুতুহ আল-বুলদান (মিসর : মাতবা‘আ আল-মাওসূআত, ১৯০১) 

৪8৭. আল-কিন্দী, উলাতু মিসর (বৈরূত) 

৪৮. ইবন কাছীর, আল-বিদায়া ওয়ান নিহায়া (বৈরূত : মকতাবাহ্‌ আল-মা‘আরিফ; বৈরূত : 
দারুল কুতুব আল-“ইলমিয়্যা, ১৯৮৩) 

৪৯. ইয়াকৃত আল-হামাবী, মু‘'জাম আল-বুলদান (বৈরূত : দারু ইহইয়া আত-তুরাছ আল-‘আরাবী) 

৫০. মুহাম্মাদ ফুআদ ‘আবদুল বাকী, আল-মু‘জাম আল-মুফাহরাস লি-আলফাজ আল- 
কুরআন আল-কারীম (ইস্তাম্থূল : আল-মাকতাবা আল-ইসলামিয়্যা, ১৯৮৪) 


৩০২ তাবি‘ঈদের জীবনকথা 


www.amarboi.org 


. আহমাদ যাকী সাফওয়াত, জামহারাতু রাসায়িল আল-‘আরাব (বৈরূত : আল-মাকতাবা 


আল-‘ইলমিয়্যা) 

মুহিব্বুদ্দান আত-তাবারী, আর-রিয়াদ আন-নাদিরা ফী মানাকিব আল-‘আশারা (বৈরূত : 
দারুল কুতুব আল-‘ইলমিয়্যা, সংস্করণ-১, ১৯৮৪) 

সুয়ৃতী, হুসনুল মুহাদারা (বৈরূত) 


* সায়্যিদ আবুল আ'লা মওদূদী, খিলাফত ও মুলুকিয়াত (লাহোর) 


মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয রহ. (ঢাকা : খায়রুন 
প্রকাশনী, ১৯৭৬) 
ড. মুহাম্মদ আবদুল মাবুদ, তাবি‘ঈদের জীবনকথা (ঢাকা : বাংলাদেশ ইসলামিক 
সেন্টার, ২০০২) 


. ইসলামী বিশ্বকোষ (ঢাকা : ইসলামিক ফাউণ্ডেশন, ১৯৮৯) 


আল-কুরআনুল কারীম (ঢাকা : ইসলামিক ফাউণ্ডেশন, ১৯৬৮) 


. আবুল আ‘লা মওদূদী, ইসলামী রেনেসা আন্দোলন (ঢাকা) 
১ মুফতী মুহাম্মাদ আমীমুল ইহসান, তারীখে ইসলাম (বাংলা অনু.) (ঢাকা : আধুনিক 


প্রকাশনী, ১৯৯৫) 


তা্বি'ঈদের জীবনকথা ৩০৩ 


www.amarboi.org 


